সুন্নাতের প্রসারিত ঝাণ্ডা : আল্লাহর 
সাহাষ্যপ্রাপ্ত দলের আকীদা 


[ বাংলা - Bengali - Jee, ] 


শাইখ হাফেয ইব্‌ন আহমদ আল-হাকামী 


অনুবাদ : জাকের উল্লাহ আবুল খায়ের 
ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2012 - 1433 


ISldamMHOouse. 


ill ১০০) 5০৯৯০] ৮৭17১) 
৪১০ 


( 2111 এ) 


৬৪1৩১ ৯5৮ শু 


All SN hey 
LS ws =: + 


2012 - 1433 


IslamHouse 


ভূমিকা 


১১) ০৯১ 4৪ তন 


[গুরুত্বপূর্ণ এ বইটির বিষয়ে একটি সংক্ষিপ্ত ভূমিকা লিখেন আব্দুল্লাহ 
ইবন সুলাইমান ইবন হুমাইদ, যা এখানে তুলে ধরা হল।] 
সমস্ত প্রশংসা কেবলমাত্র এক আল্লাহ তা'আলার জন্য, আর 
সালাত ও সালাম আমাদের নবীর উপর, যার পর আর কোনো 
নবী নেই এবং তার সাথী, পরিবার পরিজন ও সুন্নাতের 

অনুসারীদের উপর। 


মনে রাখতে হবে, আল্লাহর দিকে দাওয়াত দেয়া, রাসূল সা. এর 
যারা অনুসারী তাদেরই কাজ। আল্লাহর বান্দাদের উপর আল্লাহর 
বড় মেহেরবানী ও অনুগ্রহ হল, আল্লাহ তা'আলা প্রতিটি যুগে এবং 
প্রতিটি স্থানে দা“ঈদের নির্ধারণ করেছেন, যারা মানুষকে কল্যাণের 
দিকে আহ্বান করে এবং অন্যায় হতে সতর্ক করে। এ সব 
দা'ঈদের মধ্য হতে একজন বিশিষ্ট দা'ঈ হলেন, আব্দুল্লাহ ইবন 
সৌদি আরবের মানুষকে দাওয়াত দেয়া, শিক্ষা-দীক্ষা ও দিক 
নির্দেশনা দেয়ার পথে ব্যয় করেন। তার দাওয়াত ও তা'লীম এত 
বেশি প্রসার লাভ করে যে, তার প্রতিষ্ঠিত মাদরাসার সংখ্যা দুই 
3 


হাজার দুইশতে পরিণত হয়। এ সব মাদ্রাসাগুলোতে ছাত্র সংখ্যা 
ছিল, পঁচাত্তর হাজারেরও বেশি। তার হাতে গড়ে উঠেছে অনেক 
ছাত্র, যারা বর্তমানে দেশের বড় বড় দায়িত্ব পালন করে যাচ্ছে। 
যেমন, তারা বর্তমানে বিচারক, দা“ঈ, শিক্ষক, বিভিন্ন সংস্থার 
পরিচালক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরীজীবী। এ 
গুলো সবই তার ইখলাস, আন্তরিক চেষ্টা ও সরকারের 
সহযোগিতার ফসল। শাইখের এ সব ছাত্রদের থেকে একজন 
কিতাবের লেখক। 


লেখকের সংক্ষিপ্ত পরিচিতি 


তিনি বিশিষ্ট আলেম শাইখ হাফেয ইব্‌ন আহমদ ইব্‌ন আলী আল 
হাকামী। হাকাম ইব্‌ন সা'আদ ইব্‌ন আল আশিরার দিকে সম্বোধন 
করা হয়েছে, যা কবীলা মুযহাজের একজন স্বনামধন্য ব্যক্তি। তিনি 
সালাম নামক গ্রামে ১৩৪২ হিজরিতে জন্ম গ্রহণ করেন। তারপর 
তিনি তার পিতার সাথে আল-যাযেয় নামক গ্রামে স্থান পরিবর্তন 
করেন। তিনি তার মাতা-পিতার আদরে বড় হতে থাকেন। 
তৎকালীন সময়ের সামাজিক কালচার অনুযায়ী তিনি তার মাতা- 
পিতার ছাগল, গরু, মহিষ ইত্যাদি চরাতেন। তবে হাফেয ছিলেন 


অন্যান্য বাচ্চাদের তুলনায় অধিক মেধাবী। তার বয়স বার বছর 
4 


অতিক্রম হওয়ার পূর্বেই ছাগল চরানো অবস্থায় কুরআনের হেফয 
সম্পন্ন করেন। তিনি শাইখ আব্দুল্লাহ আল কার‘আবী ও তার ভাই 
মুহাম্মদ ইব্‌ন আহমদ -এর সাথে তাদের গ্রামে নিকট দিয়ে 
যাওয়া আসা করতেন। কারণ, তার মাতা-পিতা তাকে কোন 
মাদরাসায় স্থানান্তর করাতে সম্মত ছিলেন না। হাফেয অত্যন্ত 
মেধাবী হওয়ার কারণে সে সমস্ত পড়া-লেখা যা তাকে পড়ানো 
হতো অতি তাড়াতাড়ি বুঝতে পারতেন। এ অবস্থা চলতে থাকতে 
থাকতে তার পিতা ১৩৬০ হিজরিতে মারা যায়। তারপর তিনি 
পড়া-লেখার জন্য একেবারে অবসর হয়ে শেখ আল কার'আবীর 
নিকট তার সানিধ্যকে নিজের জন্য বাধ্যতামুলক করেন। তিনি 
তার নিকট অবস্থান করে ভালোভাবে পড়া-লেখা করেন, এভাবে 
বিভিন্ন ধরনের কবিতা ও সাহিত্য অর্জনে সক্ষম হন। ফলে তিনি 
এমন এক পর্যায়ে পৌঁছেন, তার সম্পর্কে আল কার"আবী বলেন, 
তার কোন দৃষ্টান্ত হয় না। তাই আল কার'আবী তার নিকট তার 
মেয়েকে বিবাহ দেন। তার থেকে অনেকগুলো নেক সন্তানও জন্ম 
লাভ করে এবং অনেক তালিবে ইলম তৈরি হয়। আর ১৩৬২ 
হিজরিতে আল কার'আবী তার ছাত্র হাফেয আল হাকামীর নিকট 
পদ্য আকারে তাওহীদ বিষয়ে এমন একটি কিতাব লেখার কথা 
বলেন, যা বিশুদ্ধ আকীদার যাবতীয় বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে 


5 


এবং সালফে সালেহীনের আকীদার বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম 
হবে। তার নির্দেশে তিনি একটি কিতাব লিখেন যার নাম ৪১৯৯) 
10৮০ ৩ এ! 0৮০3 ০ এছাড়াও তিনি ফিকহ ও উসুলে 
ফিকহ, রাসূল সা. এর সিরাত, ইলমে ফারায়েয সহ বিভিন্ন বিষয়ে 
গদ্যে ও পদ্যে অনেক কিতাব লিখেন। তার লিখিত কিতাবসমূহ 
পনেরটির অধিক। এ সব কিতাবগুলো তিনি লিখেছেন তার 
অধিক ব্যস্ততার মধ্য দিয়েই। তিনি তাদরীছের খেদমত, মাদরাসা 
পরিচালনা এবং অন্যান্য চাকুরীও করতেন। তার শেষ কর্ম ব্যস্ততা 
ছিল, তিনি সামেতাতে মা'হাদে ইলমী পরিচালনা করতেন। ১৩৭৭ 
মুকাররমায় একই সনে তিনি মারা যান। তাকে আল্লাহর পবিত্র 
শহর মক্কায় দাফন করা হয়। তার মৃত্যুতে তার সাথী সঙ্গী ও বন্ধু 
বান্ধবদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে তারা 
এমন একজন লোককে হারাল যার সমকক্ষ তখনকার দিনে আর 
কেউ ছিল না। তার মাধ্যমে অনেক মানুষ উপকার লাভ করেছিল 
এবং তার ইলম দ্বারা অসংখ্য লোক উপকৃত হয়েছিল। 


৩০০০) ৭09 ০০ ৬৯4০9 এ এটি Gl ds ly 


রস্থকারের ভূমিকা 


সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য, যিনি 
আসমানসমূহ ও যমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো 
সৃষ্টি করেছেন। অত:পর যারা তাদের রবের সাথে কুফরি করে, 
তারা তাদের রবের সাথে শরিক করে । তিনিই তোমাদেরকে মাটি 
থেকে সৃষ্টি করেছেন, তারপর একটি সময় নির্ধারণ করেছেন; যা 
তার নিজের নিকট সুনির্দিষ্ট। তারপর তোমরা সন্দেহ পোষণ 
করছ। আল্লাহ রাব্বুল আমীন আসমানসমূহে ও যমিনে তোমাদের 
গোপন বিষয়সমূহ ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন এবং তোমরা যা 
অর্জন কর তাও তিনি জানেন। 


আমরা সাক্ষ্য দিচ্ছি, একমাত্র আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই, 
তাঁর কোন শরীক নেই। তিনি এক ও অমুখাপেক্ষী, তিনি কাউকে 
জন্ম দেন নি, তাকেও কেউ জন্ম দেয় নি। তার সমকক্ষ কেউ 
নেই। বরং, আসমান ও যমিনসমূহে যা কিছু আছে, সব কিছু তার 
অনুগত। তিনি আসমানসমূহ ও যমিনের অ্রষ্টা। যখন কোন 
বিষয়কে করার ফায়সালা করেন, তখন তিনি বলেন, হও, তাতেই 


তা হয়ে যায়। আর আপনার রব যা চান ও পছন্দ করেন, তা সৃষ্টি 
7 


করেন। তাদের জন্য কোন পছন্দ নেই। তারা তার সাথে যা শরিক 
করে তা হতে তিনি পবিত্র ও উর্ধ্বে। তিনি যা করেন, তার 
সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হবে না, বরং তাদের প্রশ্ন করা হবে। 
আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমাদের সরদার ও আমাদের নবী 
মুহাম্মদ আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। আল্লাহ তাকে হেদায়েত ও 
সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি এ দ্বীনকে সব দ্বীনের 
উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আল্লাহ 
তা'আলা সালাত ও সালাম পাঠ করুন তার উপর, তার পরিবার- 
পরিজন, সাথী-সঙ্গীদের উপরও, যারা সত্য দ্বারা ফায়সালা করেন 
এবং সত্য দ্বারা বিচার করেন এবং তাদের অনুসারীদের উপর 
যারা সুন্নাত থেকে বিচ্যুত হন না এবং সুন্নাত থেকে ফিরে থাকে 
না। বরং সুন্নাতকেই তারা অনুসরণ করেন এবং সুন্নাতকেই 
আঁকড়ে ধরেন। সুন্নাতের ভিত্তিতেই তারা বন্ধুত্ব করেন এবং 
শত্ৰুতা করেন। আর সুন্নাতের নিকটেই তারা অবস্থান করেন। 
সুন্নাত থেকে তারা প্রতিহত করেন এবং সুন্নাতের সামনে 
পাহাড়ের মত অটল হয়ে প্রতিরোধ করতে দাঁড়ান। আর তাদের 
উপরও যারা কিয়ামত দিবস পর্যন্ত তাদের পদাঙ্ক অনুসরণ করে 
তাদের পথে চলে। 


তারপর, এটি একটি মহা উপকারী ও ফায়েদা বিশিষ্ট সংক্ষিপ্ত 
কিতাব, যাতে দ্বীনের মূলনীতি ও জরুরী বিষয়সমূহ অন্তর্ভূক্ত 
রয়েছে। আল্লাহ তা'আলা যে বিষয়গুলো নিয়ে নবী রাসূলদের 
প্রেরণ করেন এবং কিতাবসমূহ নাযিল করেন অর্থাৎ তাওহীদের 
মূলনীতিগুলোর আলোচনা এতে স্থান পেয়েছে। এ কিতাবে এমন 
বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যেগুলো ছাড়া কোনো ব্যক্তির 
জন্য অপর কিছু মানার মধ্যে মুক্তি লাভের সুযোগ নেই। এ কিতাব 
সত্যের পথে চলার প্রতি পথ দেখায়, সুস্পষ্ট হকের দিকে 
মানুষকে আহ্বান করে। এ কিতাবে আমি ব্যাখ্যা করেছি ঈমানের 
গুরুত্বপূর্ণ বিষয়, দ্বীনের বৈশিষ্ট্য এবং যেগুলো একজন মানুষকে 
সম্পূর্ণরূপে দ্বীন থেকে বের করে দেয় অথবা দ্বীনের পূর্ণতা 
পরিপন্থী হয় সে সব বিষয়াদি। এ কিতাবে প্রতিটি মাসআলাকে 
কুরআন ও হাদিসের দলীল প্রমাণসহ উল্লেখ করেছি, যাতে 
বিষয়টি স্পষ্ট হয়, বাস্তবতা প্রকাশ পায় এবং হেদায়েতের পথ 
উন্মুক্ত হয়। কিতাবটিকে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের 
মাযহাবের উপর সীমাবদ্ধ রেখেছি, প্রবৃত্তি পূজারী ও 
বিদ'আতগন্থীদের মতামত ও মাযহাবকে পরিহার করেছি। কারণ, 
তাদের কথা শুধু প্রত্যাখ্যান করা ও প্রত্যোত্তর করার জন্যই বর্ণিত 
হয়ে থাকে এবং তার উপর সুন্নাতের তীর নিক্ষেপ করা উদ্দেশ্যে 
উল্লেখ করা হয়ে থাকে। আহলে বাতিলদের মতামতকে খণ্ডন 


9 


করার জন্য বড় বড় ইমামগণ নিজেদেরকে নিয়োজিত করেছেন 
এবং তাদেরকে প্রতিরোধ ও তাদের মতামতের পরিধি নির্ধারণ 
করার জন্য স্বতন্ত্র গ্রন্থাদি রচনা করেছেন। যদিও কোনো বস্তু জানা 
গেলে এমনিতেই তার বিপরীত বস্তুটি চেনা যায় এবং সেটার 
নিয়মনীতি জানা হলে বিপরীতটি এমনিতেই বের হয়ে যায়। 
(তারপরও এ কিতাবে বাতিলপন্থীদের কোন মতামত তুলে ধরা 
হয় নি) কারণ, যখন সূর্য যখন উদয় হবে, তখন দিনকে প্রমাণ 
দিয়ে বুঝাতে হয় না। অনুরূপভাবে যখন হক স্পষ্ট হয় এবং 
পরিষ্কার হয়, তখন এরপর শুধু গোমরাহি ও বাতিলই বাকী থাকে। 


আর আমি এ কিতাবটিকে প্রশ্নের আকারে সাজিয়েছি; যাতে জ্ঞান 
অন্বেষণকারী “তালিবে ইলম'গণ অধিক জাগ্রত এবং সতর্ক বা 
সাবধান হয়। প্রশ্নের পর উত্তর উপস্থাপন করা হয়েছে, যাতে 
বিষয় সম্পূর্ণ স্পষ্ট হয় এবং কোনো প্রকার অস্পষ্টতা না থাকে। 
আর আমি এ কিতাবে নাম রেখেছি 


pall কলীআ। 20501 oN ৪০৯ ৮০1১৩ 


[14 79 


আল্লাহর নিকট আমাদের কামনা আল্লাহ তা'আলা যেন এ 
কিতাবটিকে তার সন্তুষ্টি লাভের মাধ্যম বানান এবং তিনি যেন 
আমরা যা জানলাম তার দ্বারা আমাদের উপকার করেন আর 
আমাদের এমন কিছু শিখিয়ে দেন যা আমাদের উপকারে আসবে। 
তিনি অবশ্যই প্রতিটি বস্তুর উপর ক্ষমতা রাখেন। তিনি তার 
বান্দাদের বিষয়ে মেহেরবান। আমাদের তার দিকেই ফিরতে হবে 
এবং তার প্রতিই আমাদের প্রত্যাবর্তন। তিনি আমাদের উত্তম 
অভিভাবক এবং কতই ভালো সাহায্যকারী। 


বান্দার উপর সর্ব প্রথম ওয়াজিব 
প্রশ্ন: বান্দার উপর সর্ব প্রথম ওয়াজিব কী? 


উত্তর: বান্দার উপর প্রথম ওয়াজিব হল, আল্লাহ তা'আলা তার 
বান্দাদের যে কাজের জন্য সৃষ্টি করছেন, যার ভিত্তিতে তাদের 
থেকে প্রতিশ্রুতি তিনি নিয়েছেন, যে বিষয়টি নিয়ে নবী ও 
রাসূলদের তাদের নিকট প্রেরণ করছেন, যে বিষয়টির দাওয়াত 
নিয়ে তিনি তার কিতাবসমূহ নাযিল করেছেন, যে কারণে আল্লাহ 
তা'আলা দুনিয়া ও আখিরাত, জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন, 
যাকে কেন্দ্র করেই কেয়ামত কায়েম হবে, আসমান ও যমীন চুর্ণ- 
বিচুর্ণ হবে, মীযান স্থাপন করা হবে, আমল নামা দেয়া হবে এবং 
কে সৌভাগ্যবান আর কে বিপথগামী তা নির্ধারণ করা হবে, তা 
জানা। এরই ভিত্তিতে নূরকে বন্টন করা হবে। আল্লাহ তা'আলা 


2 


[৮:১১] 8১9 ৩৪৪0৮ ১ KES SH 3 
“আর আল্লাহ যাকে নূর দেন না তার জন্য কোনো নূর নেই”। 


[সূরা নূর, আয়াত: ৪০] 


যে কারণে আল্লাহ তা'আলা মখলুককে সৃষ্টি করেছেন 
প্রশ্ন: আল্লাহ তা'আলা যে কারণে মখলুককে সৃষ্টি করেছেন, সে 
কারণটি কী? 
উত্তর: আল্লাহ তা'আলা যে কারণে মখলুককে সৃষ্টি করেছেন, সে 
কারণটি সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, 
3205 5৪ ও এ GG BNE ৩০০০ আও ৩) 
[৭ YA ৩৬৭] ৪ 555 3 ০ ৪৪? 


আর আমি আসমানসমূহ, যমীন এবং এতদোভয়ের মধ্যে যা কিছু 
আছে তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি। আমি এ দু'টোকে যথাযথভাবেই 
সৃষ্টি করেছি, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। [সূরা দুখান, 
আয়াত: ৩৮, ৩৯] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


9, জেরী ৪ 5 ১৬০ এ ৬ জ্বী? না জেড GG 

[৫৭:০০] ধা ৩51১/5 GAD BG 
“আর আসমান, যমীন এবং এ দু'য়ের মধ্যে যা আছে তা আমি 
অনর্থক সৃষ্টি করিনি। এটা কাফিরদের ধারণা, সুতরাং, কাফিরদের 


জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ”। [সূরা সাদ, আয়াত: ২৭] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 


(৯ ELS ১৪ OE BE ৬5245 EL ০৪১১5 ভা এরা SS; 
[ASN  3৯:02 ১ 


সর্প 


“আর আল্লাহ আসমানসমূহ ও যমীনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন 
এবং যাতে প্রত্যেক ব্যক্তি সে যা উপার্জন করেছে তদনুযায়ী 
প্রতিদানপ্রাপ্ত হয়, আর তারা সামান্যতমও যুলমের শিকার না 
হয়”। [সূরা জাসিয়া, আয়াত: ২২] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


[০।:-১১১]]্ ৪ 35324 313641485৩৩) 


14 


“আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা 
আমার ইবাদাত করবে”। [সূরা জারিয়াত, আয়াত: ৫৬] ইত্যাদি 


আয়াতসমূহ। 


প্রশ্ন: বান্দার পরিচয় কী? 

উত্তর: “আবদ' বা বান্দা শব্দ দ্বারা যদি উদ্দেশ্য হয় “মু'আব্বাদ' বা 
অনুগত ও অধীন, তাহলে আমরা বলতে পারি, আবদ শব্দটি 
ব্যাপক, এ অর্থে সমগ্র মখলুকাত ‘আবদ’ শব্দের অন্তর্ভুক্ত হবে 
এবং সমগ্র মখলুকাত আল্লাহর বান্দা বা আবদ। উধর্ব জগত- 
আসমান- ও নিম্ন জগতে- যমীনে- যত ধরণের মাখলুক আছে- 
জ্ঞানী বা জ্ঞানহীন, তাজা বা শুল্ক, নড়াচড়াকারী বা স্থবির, (জীব বা 
জড়), প্রকাশ্য বা গোপন, মুমিন বা কাফের, অসৎ বা সৎ এ গুলো 
সবই আল্লাহর মাখলুক এবং আল্লাহর অধীন। এরা সবাই আল্লাহর 
আদেশের অনুগত এবং তার পরিচালনায় পরিচালিত। এগুলো 
সবের নির্দিষ্ট একটি নিয়ম-নীতি রয়েছে, যেখানে তাদেরকে থেমে 
যেতে হয় এবং সীমানা আছে যেটা তার শেষ গন্তব্য বিবেচিত 
হয়। প্রতিটি মাখলুককে তার জন্য নির্ধারিত সময়ের আওতার 


মধ্যে চলতে হয়। কোন বান্দা তার জন্য নির্ধারিত গণ্ডি হতে এক 
চুলও এদিক সেদিক হতে পারে না। 
আর যদি 'আবদ' বা বান্দা শব্দ দ্বারা উদ্দেশ্য হয়, ইবাদতকারী, 
মহব্বত-কারী, আনুগত্যকারী, তখন এ শব্দটি কেবল মুমিনদের 
জন্য নির্দিষ্ট হয়ে যায়। তখন তারা হচ্ছেন আল্লাহ তা'আলা এর 
সম্মানিত বান্দাগণ, তার বন্ধুগণ ও মুত্তাকীগণ; যাদের কোন ভয় 
নেই এবং তারা কোন প্রকার চিন্তিতও নয়। 

ইবাদতের সংজ্ঞা 
প্রশ্ন: ইবাদতের সংজ্ঞা কী? 
উত্তর: ‘ইবাদত’ শব্দটি একটি ব্যাপক নাম। প্রকাশ্য বা গোপনীয় 
যে সব কথা ও কর্মকে আল্লাহ তা'আলা পছন্দ করেন এবং তাতে 
তিনি সন্তুষ্ট হন, তাকে ইবাদত বলা হয়। পক্ষান্তরে যে সব কথা 
ও কর্ম এর সাথে সাংঘর্ষিক ও পরিপন্থী হয় এবং আল্লাহ তা'আলা 
তাতে খুশি হন না, নারাজ হন, তা থেকে বিরত থাকাকে ইবাদত 
বলে। 

আমল কখন ইবাদত বলে গণ্য হয় 

প্রশ্ন; আমল কখন ইবাদত বলে গণ্য হয়? 
উত্তর: আমলের মধ্যে যখন দুটি জিনিস পরিপূর্ণরূপে পাওয়া যাবে, 


তখন আমল ইবাদত বলে গণ্য হবে। দুটি জিনিস হল, পরিপূর্ণ 


আনুগত্যের সাথে আমল করা ও পরিপূর্ণ মহব্বতের সাথে আমল 
করা। আল্লাহ তা'আলা উভয়টিকে এ আয়াতে একত্র করে বলেন, 


এনা ৪০৫০ 4 25 
[7০:52] CS lA ও? 9 


“আর যারা ঈমান এনেছে, তারা আল্লাহর জন্য ভালবাসায় 
দৃঢ়তর”। [সুরা বাকারা, আয়াত: ১৬৫] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
[০+:৩৯১] € ৪) SALES of) HES ৬৫ ওয়া ও) 


“নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত-সন্রস্ত”। [সূরা মুমিনুন, 
আয়াত: ৫৭] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


০৮৯৬ 19৩ (5 ৩5১53 IAT ISL AUCH 

[৭:৮1] ধ্ ও 
“নিশ্চয় তারা সৎকাজে প্রতিযোগিতা করত। আর আমাকে আশা 
ও ভীতি সহকারে ডাকত । আর তারা ছিল আমার নিকট বিনয়ী”। 
[সূরা আম্বিয়া, আয়াত: ৯০] 


আল্লাহকে মহব্বত করার আলামত 


প্রশ্ন: বান্দা যে আল্লাহকে মহব্বত করে ও ভালোবাসে, তার 
আলামত কী? 


উত্তর: আল্লাহকে মহব্বত করার আলামত হল, আল্লাহ যে সব 
বস্তুকে মহব্বত করেন, তাকে মহব্বত করা, আর যে সব বস্তুকে 
আল্লাহ তা'আলা ঘৃণা করেন তাকে ঘৃণা করা। সুতরাং যে বান্দা 
আল্লাহকে মহব্বত করে, সে আল্লাহর আদেশসমূহ যথাযথ পালন 
করবে এবং তার নিষেধসমূহ হতে সম্পূর্ণ বিরত থাকবে, তার 
বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখবে এবং তার দুশমনদের বিরোধিতা 
করবে। এ কারণেই বলা হয়ে থাকে, ঈমানের সর্বাধিক মজবুত 
রশি হল, আল্লাহর জন্য মহব্বত করা ও আল্লাহর জন্য দুশমনি 
করা। 


আল্লাহ যা মহব্বত এবং পছন্দ করেন বান্দার পক্ষে তা জানার 
পদ্ধতি 


প্রশ্ন: আল্লাহ তা“আলা যা মহব্বত করেন এবং পছন্দ করেন, বান্দা 
তা কীভাবে জানবে? 


উত্তর: আল্লাহ তা'আলা রাসূলদের প্রেরণ করা এবং কিতাব নাযিল 
করার মাধ্যমে যা মহব্বত করেন এবং পছন্দ করেন তার আদেশ 
প্রদান এবং যা অপছন্দ ও অস্বীকার করেন তা থেকে নিষেধ 
করার বিষয়টি বান্দা জানতে পারে। রাসূল প্রেরণ ও কিতাব 
নাযিল করার মাধ্যমে তাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে 
যায় এবং তাঁর পরিপূর্ণ হিকমত সুস্পষ্ট হয়ে পড়ে। আল্লাহ 
তা'আলা বলেন, 


€ 04013 এরা ০০৫ ৩১ ১৫ ৩১০ ৬৬১১৯ 
[১০:০৮] 
“আর (পাঠিয়েছি) রাসূলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, 


যাতে আল্লাহর বিপক্ষে রাসূলদের পর মানুষের জন্য কোন 
অজুহাত না থাকে”। [সূরা নিসা, আয়াত: ১৬৫] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


95 হেলে ও আতা ক 4৪5 ও হেড 910) 

[YN ols ০]] © 5১86 2 
বল, ‘যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ 
কর, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের 
পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম 
দয়ালু"। [সূরা আলে ইমরান, আয়াত: ৩১] 


20 


ইবাদতের শর্তসমূহ 


প্রশ্ন: ইবাদতের শর্তসমূহ কী? 

উত্তর: ইবাদতের শর্ত তিনটি: 

এক- সত্য-সঠিক দৃঢ়তা বা প্রত্যয় থাকা। আর এ শর্তটি হল, 
ইবাদত অস্তিত্বে আসার জন্য পূর্বশর্ত । 

দুই: নিয়ত খাঁটি হওয়া। 


তিন: আল্লাহ তা'আলা যে শরিয়ত অনুসারে চলার নির্দেশ 
দিয়েছেন এমনভাবে তার মোতাবেক হওয়া যে এর বাইরে অন্য 
কোনো পদ্ধতির অনুগত না হওয়া। শেষোক্ত এ দুটি হল, ইবাদত 
কবুল হওয়ার শর্ত। 


সঠিক প্রত্যয় 
প্রশ্ন: সঠিক প্রত্যয় কী? 


উত্তর: অলসতা ও শৈথিল্য পরিহার করা এবং কথা ও কাজে মিল 
রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা। আল্লাহ তা'আলা বলেন, 


40255 ৩8576 © 699 ও 5 59858 2 9 জা ডি) 
[ ৭:০০] {© SE YUU 


21 


“হে ঈমানদারগণ, তোমরা তা কেন বল, যা তোমরা কর না? 
তোমরা যা কর না, তা বলা আল্লাহর নিকট বড়ই ক্রোধের 
বিষয় 


খাঁটি নিয়তের অর্থ 

প্রশ্ন: খাঁটি নিয়ত অর্থ কী? 
উত্তর: একজন বান্দা তার প্রকাশ্যে হোক বা গোপনীয় যাবতীয় 
কথা ও কর্ম দ্বারা একমাত্র উদ্দেশ্য হওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন 
করার নামই খাঁটি নিয়ত। আল্লাহ তা'আলা বলেন, 

[০:50] € 072 জা এ Salt 152 বগি) 
“আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন 
আল্লাহর ‘ইবাদাত করে”। [সুরা আল-বাইয়্যেনাহ, আয়াত: ৫] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 


০ 4৯৫৯৪ টি ০, 27 Z টি নি ০৪৪ এ রি 
{© ENS 5 BNO GI ক ৩৪ ALS YG; } 


[€* 5% 1201] 


“আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান 
দিতে হবে। কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়”। [সূরা 
আল-লাইল, আয়াত: ১৯, ২০] 


22 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


{0 584 3০ ভি Ls 55 উ একা SY ভে US) 
[৭:৩১] 


করি। আমরা তোমাদের থেকে কোন প্রতিদান চাই না এবং কোন 
শোকরও না”। [সূরা ইনসান, আয়াত: ৯] 


মহান আল্লাহ আরও বলেন, 


2 4২ 76 ৩55 835 ও ১ 35 53 | EEE 368 ০ ট 


Lr iN {© ৩৮৪ ৩৪ ৯ 1১4 559০5 


“যে আখিরাতের ফসল কামনা করে, আমি তার জন্য তার ফসলে 
প্রবৃদ্ধি দান করি, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে 
তা থেকে কিছু দেই এবং আখিরাতে তার জন্য কোন অংশই 
থাকবে না”। [সুরা শুরা, আয়াত: ২০] 


23 


একমাত্র যে শরিয়তের আনুগত্য করার জন্য আল্লাহ নির্দেশ 
দিয়েছেন 
প্রশ্ন: একমাত্র যে শরিয়তের আনুগত্য করার জন্য আল্লাহ নির্দেশ 
দিয়েছেন তা কোনটি? 


উত্তর: একমাত্র যে শরিয়তের আনুগত্য করার জন্য আল্লাহ নির্দেশ 
দিয়েছেন তা হচ্ছে, দ্বীনে হানিফ-_ ইব্রাহীম আলাইহিসসালাম এর 
দ্বীন ও মিল্লাত। আল্লাহ তা'আলা বলেন, 


[১৭:৩০ ELLY রা ৩ ওয়া $)) 


“নিশ্চয় আল্লাহর নিকট দীন হচ্ছে ইসলাম”। [সূরা আলে ইমরান, 
আয়াত: ১৯] মহান আল্লাহ আরও বলেন, 


৪ 6১৮ ০৪) ০৪০] ও ৬৫2৭ আট SAG এটা ৩৯ FN) 


[Ar dls JO 35233 Sb 


অথচ আসমানসমূহ ও যমীনে যা আছে তা তাঁরই আনুগত্য করে 
ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং তাদেরকে তাঁরই নিকট প্রত্যাবর্তন 
করা হবে”। [সুরা আলে ইমরান, আয়াত: ৮৩] 

24 


আল্লাহ আরও বলেন, 


ও 


[NY EAN 856 LL ANIL oF ০৪০০০) 


“আর যে নিজকে নির্বোধ বানিয়েছে, সে ছাড়া কে ইবরাহীমের 
মিল্লাত থেকে বিমুখ হতে পারে”? [সূরা বাকারা আয়াত: ১৩] 
আরও বলেন, 


Gl ও৪ 2৯৩ ও 9৯ Le FE ৬৩ ১১05) GE ES ৩০ 
[/১০:৩।১০ JG 


“আর যে ইসলাম ছাড়া অন্য কোন দীন চায় তবে তার কাছ থেকে 
তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের 
অন্তর্ভুক্ত হবে”। [সুরা আলে ইমরান, আয়াত: ৮৫] আরও বলেন, 


Hs SN IE ATS SES eA Af 
“তাদের জন্য কি এমন কিছু শরীক আছে, যারা তাদের জন্য 
দীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেন নি”? 


25 


দ্বীন ইসলামের স্তর 
প্রশ্ন: দ্বীন ইসলামের স্তর কয়টি? 


উত্তর: তিনটি। ইসলাম, ঈমান ও ইহসান। এ তিনটির মধ্যে যদি 
শুধু কোনো একটির উল্লেখ করা হয়, তখন তাতে পরিপূর্ণ দীন 
অন্তৰ্ভুক্ত হয়ে যায়। 


ইসলামের সংজ্ঞা 
প্রশ্ন: ইসলামের সংজ্ঞা কী? 


উত্তর: তাওহীদের মাধ্যমে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পন 
করা, আনুগত্যের মাধ্যমে তাঁর পরিপূর্ণ বশীভূত থাকা এবং শির্ক 
হতে মুক্ত থাকা। আল্লাহ তা'আলা বলেন, 


[০ :০৮০১]1] hs ১4 টি ০2033 EE 329 ) 


“তার চেয়ে দ্বীনে আর কে উত্তম, যে আল্লাহ্‌র নিকট তাত্বসমপর্ণ 
করে?”। [সূরা আন-নিসা, আয়াত: ১২৫] আরও বলেন, 


26 


5? জর yA SE £2 MH 4 Ls BL 058255871৬৪ হল 
(852 BAL এন এ Bos 9৯9 পড়া ও ES ১ ১০৪৩ 
[২3০5] ধ ৪ ১৯3 Eze df dh 


“আর যে ব্যক্তি ইহসান’ তথা রাসুলের অনুসরণ সহকারে 
আল্লাহর কাছে নিজকে সমপর্ণ করে, সে তো শক্ত রশি আঁকড়ে 
ধরে। আর সকল বিষয়ের পরিণাম তো আল্লাহরই কাছে”। [সূরা 
লোকমান, আয়াত: ২২] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[EO Ss BG ALD 355 ৩) 
“তোমাদের ইলাহ তো এক ইলাহ; অতএব তাঁরই কাছে 
আত্মসমর্পণ কর; আর অনুগতদেরকে সুসংবাদ দাও”। [সুরা আল 
হজ, আয়াত: ৩৪] 


শুধু ইসলাম শব্দটি ব্যবহার করলে পরিপূর্ণ দ্বীনকে শামিল করার 
প্রমাণ 


প্রশ্ন: শুধু ইসলাম শব্দটি ব্যবহার করলে পরিপূর্ণ দ্বীনকে শামিল 
হয়_ এর প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


27 


[৭:৩০ JELLY এ ০৩ জয়া) 


“নিশ্চয় আল্লাহর নিকট দীন হচ্ছে ইসলাম”। [সূরা আলে ইমরান, 
আয়াত: ১৯] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(a Sa ১৬১ ৩২১৯ FINN 


“ইসলাম অসহায় অবস্থায় শুরু হয়েছে এবং যেভাবে শুরু হয়েছে, 
সেভাবেই তা ফিরে যাবে”।! 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
(4১১১ ৩৪ rl ১৯ ) 


“সর্বোত্তম ইসলাম হল আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা ”* 
এছাড়াও আরও অনেক প্রমাণ রয়েছে। 


* সহীহ মুসলিম: ১৪৫। 
£ দেখুন: মুসনাদ আহমাদ (১/১১৪)। 
28 


পাঁচটি স্তম্ভ দ্বারা ইসলামের সংজ্ঞা দেয়া 


প্রশ্ন: পাঁচটি স্তম্ভ দ্বারা ইসলামের বিস্তারিত সংজ্ঞা দেয়ার প্রমাণ 
কী? 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন তা-ই এর প্রমাণ। 
তিনি বলেন, 


১১০০] শে 4 ৯০1১০ ওঃ এড এ! ALY 1 ০৪ of SLY 
UMass ddl ০০০০০। lel) 7১০১ 565 9 


“ইসলাম হল, এ কথার সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া কোন 
সত্যিকারের ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আল্লাহর রাসূল; সালাত কায়েম করা; যাকাত আদায় 
করা; রমযানের রোযা রাখা এবং বায়তুল্লাহর হজ করা, যদি 
তোমার দ্বারা তা করা সম্ভব হয়।” অনুরূপভাবে রাসূলের নিম্নের 
বাণীও এর প্রমাণ: 


+ বুখারী: ৫০, মুসলিম: ৮। 
29 


EE EAA ES ) 


“ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর...” অতঃপর তিনি 
এগুলোই উল্লেখ করেন, তবে তিনি (এ হাদীসে) হজ্জকে 
রমযানের রোযার পূর্বে উল্লেখ করেন। হাদিস দুটি বুখারি ও 
মুসলিমে বর্ণিত। 


দ্বীনে শাহাদাত দুটির স্থান 
প্রশ্ন: দ্বীনের মধ্যে শাহাদাত বা সাক্ষ্য দুটির স্থান কী? 
উত্তর: এ দুটি শাহাদাত ব্যতীত কোনো বান্দা দ্বীনের মধ্যে প্রবেশ 
করতে পারবে না। আল্লাহ তা'আলা বলেন, 


[71:১৮] % 4১:55 BU ls ওটা ৩৯৩৭৯ 


ঈমান আনে”। [সূরা আন-নূর, আয়াত: ১৯] রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


০২০ 1১০৪ 95 4) ২1 এ ১ ০ 1-2১ ০ ১০ ul ০ Sl ) 


(4৯১9 


‘ বুখারী: ৪৫১৪, মুসলিম: ১৬। 
30 


“আমাকে আদেশ দেয়া হয়েছে, যাতে আমি মানুষের সাথে যুদ্ধ 
করি, যতক্ষণ না তারা এ কথার সাক্ষ্য দেবে, আল্লাহ ছাড়া কোনো 
সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আল্লাহর বান্দা ও তার রাসূল।”* এ ছাড়াও আরও অনেক দলীল 
রয়েছে। 


আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই- এ সাক্ষ্যের প্রমাণ 
প্রশ্ন: আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই_ এ সাক্ষ্যের প্রমাণ 
কী? 
উত্তর: আল্লাহ তা'আলা এর বাণী: 


এ] খু bal ও সুতা 9) SAT ANSI AH 5 
[:৩1০১০ MEO LSTA HN) 


“আল্লাহ সাক্ষ্য দেন যে, তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই, 
আর ফেরেশতা ও জ্ঞানীগণও। তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত । তিনি 
ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়”। 
[সূরা আলে ইমরান, আয়াত: ১৮] আল্লাহ তা'আলা আরও বলেন, 


5 বুখারী: ২৫। 
31 


[১৭:১০] ধা ও বু) 


“অতএব, জেনে নাও, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ 
নেই”। [সুরা মুহাম্মাদ, আয়াত: ১৯] আল্লাহ তা'আলা বলেন, 


[৭:৯০] 2] ৩০5 5৫ GG 23 ০৯ এটা এরাও) 


“আল্লাহ কোন সন্তান গ্রহণ করেন নি, তাঁর সাথে অন্য কোনো 
ইলাহও নেই।” [সূরা মুমিনুন, আয়াত: ৯১] আল্লাহ তা'আলা 
আরও বলেন, 


(© ১৮০ শা ও১ খু চির BLA ও Lh এত ৩৪ ৯ ৬) 


[Lic :517-81] 


বল, “তাঁর সাথে যদি আরও উপাস্য থাকত, যেমন তারা বলে, 
তবে তারা আরশের অধিপতি পর্যন্ত পৌঁছার পথ তালাশ করত ৷” 
[সূরা আল-ইসরা, আয়াত: ৪২] ইত্যাদি আয়াতসমূহ। 

আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এ সাক্ষ্যের অর্থ 


প্রশ্ন: আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই এ সাক্ষ্যের অর্থ 
কী? 


32 


উত্তর: আল্লাহ ছাড়া যত কিছু আছে, সেগুলোর কারও কোনো 
ইবাদত পাওয়ার অধিকার অস্বীকার করা এবং সমগ্র ইবাদত 
একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা; ইবাদতে তাঁর সাথে কোনো 
শরিক নেই, যেমন তাঁর রাজত্বে কোনো শরিক নেই। আল্লাহ 
তা'আলা বলেন, 


BSG Jed A 4525 ৩৪ SAK ৩ ৪9 HRB OK 
[XK =~] র্‌ ®ঠ Sl টা dl 
“আর এটা এজন্য যে, নিশ্চয় আল্লাহই সত্য এবং তারা তাঁর 


পরিবর্তে যাকে ডাকে, অবশ্যই তা বাতিল । আর নিশ্চয় আল্লাহ 
তো সমুচ্চ, সুমহান”। [সূরা আল হজ, আয়াত: ৬২] 


আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই এ সাক্ষ্যের শর্তসমূহ 
প্রশ্ন: আল্লাহ ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই এ সাক্ষ্ের 
শর্তসমূহ কী, যেগুলো কোনো বান্দার মধ্যে একত্র না হলে শুধু 
মুখে সাক্ষ্য দেয়া দ্বারা কোন লাভ হবে না? 


উত্তর: এ শাহাদাতের শর্তসমূহ সাতটি: 


33 


এক: এর অর্থ কী তা জানা; না-বাচক অর্থ ও হ্যাঁবাচক অর্থ 
উভয়টি জানতে হবে। 


দুই: একে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা। 
তিন: একে প্রকাশ্য ও গোপনে পরিপূর্ণভাবে মেনে নেয়া। 


চার: একে কবুল বা গ্রহণ করে নেয়া; যাতে করে এর কোনো 
কর্তব্য ও চাহিদাকে প্রত্যাখ্যান করা না হয়। 


পাঁচ: এতে নিষ্ঠা বা ইখলাস থাকা। 


ছয়: এটিকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করা, শুধু মুখে 
উচ্চারণ করা নয়। 


সাত: একে মহব্বত করা এবং যারা এতে বিশ্বাসী তাদের মহব্বত 
করা, এর জন্যই কারো সাথে বন্ধুত্ব করা ও এর কারণেই কারো 
সাথে শত্রুতা করা। 


34 


‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর ‘অর্থ জানা’ শর্ত হওয়ার প্রমাণ 
প্রশ্ন: কুরআন ও হাদিস থেকে লা “ইলাহা ইল্লাল্লাহ'র “অর্থ জানা’ 
শর্ত হওয়ার প্রমাণ কী? 
উত্তর: এর প্রমাণ আল্লাহ তা'আলার বাণী: 

MiSs IMO BH ৬805৬ ২) 
“তবে তারা ছাড়া যারা জেনে, সত্যের সাক্ষ্য দেয়”। [সূরা আয- 
যুখরফ, আয়াত: ৮৬] “সত্যের সাক্ষ্য” হচ্ছে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ 
এর সাক্ষ্য, আর ‘জানার’ অর্থ তারা মুখে যা বলে তার অর্থ অন্তর 
দিয়ে জানে। 


অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, 
যাতে তিনি বলেন, 


4251 4৯১48। এ 413 of das ৯৯১ Se ৩) 


“যে ব্যক্তি মারা গেল, আর সে জানত আল্লাহ ছাড়া কোনো সত্য 
ইলাহ নেই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে”ও। 


€ মুসলিম, হাদীস নং ২৬। 
35 


লা ইলাহা ইন্লাল্লাহর প্রতি প্রগাঢ় বিশ্বাস রাখা শর্ত তার প্রমাণ 
প্রশ্ন: লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি প্রগাঢ় বিশ্বাস রাখা শর্ত_কুরআন 
ও হাদিস থেকে এ কথার প্রমাণ কী? 
উত্তর: আল্লাহ রাব্বুল আলামীনের বাণী: 
:5581535551555 00 A255 HU ls El S50) 
[১০ ক 
এনেছে, তারপর সন্দেহ পোষণ করে নি। আর নিজদের সম্পদ ও 
নিজদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এরাই 
সত্যনিষ্ঠ”। [সুরা আল-হুজরাত, আয়াত: ১৯] 


আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: 


এ ০১০৩০ be BL ৯ 3491 0৮5 Sb 4 3413 0 ক 
(243410৯১3৪৪ 


“আমি সাক্ষ্য দিচ্ছি যে, ‘আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই 
এবং আমি আল্লাহর রাসূল"। এ দুটি কালেমার সাথে কোনো 


36 


প্রকার সন্দেহ পোষণ না করে যে বান্দা আল্লাহর সাথে সাক্ষাত 
করবে সে জান্নাতে প্রবেশ করবে”? 


অনুরূপভাবে, রাসূলুল্লাহ্‌ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু 
হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কে বলেন, 


rid 415 ৬ ০৪০০ 401 স! 413 এ ১৪৯২ EL lin 2১3 ead) ১০) 
- ০০] ও (৯১৪ ॥ ও 


“তুমি এ প্রাচীরের অপর পাশে যাকে পাও সে অন্তর থেকে এ 
কথার সাক্ষ্য দেয়, তাকে তুমি জান্নাতে সু সংবাদ দাও”। হাদিস 
দুটি সহীহ গ্রন্থে রয়েছে। 

লা ইলাহা ইল্লাল্লাহ “পরিপূর্ণভাবে মেনে নেয়া’ শর্ত হওয়ার প্রমাণ 
প্রশ্ন: কুরআন ও সুন্নাহ হতে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পরিপূর্ণভাবে 
মেনে নেয়া শর্ত হওয়ার প্রমাণ কী? 

উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


EN TEES :21৬৬ ভর ৬ জ ৮৬- 2 এ) 5855৮ ৬। ক 
{ED IAG এন আও Gof PF এটা | সক 3 ৩০০৩) 
[৭:02] 


” মুসলিম : ২৭। 
$ মুসলিম: ৩১। 


37 


“আর যে ব্যক্তি ইহসান তথা রাসূলের অনুসরণ সহকারে আল্লাহর 
কাছে নিজকে পূর্ণভাবে সমর্পণ করে, সে তো শক্ত রশি আঁকড়ে 
ধরে। [সুরা লোকমান, আয়াত: ২২] 


অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(4৯ ৬৯ | ০০১৯ ৩৮৯ ৯৮০ ৬৯ 3) 


“তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে 
না, যতক্ষণ না তার প্রবৃত্তি আমি যে দ্বীন নিয়ে এসেছি তার 
অনুগামী হয়” 
লা ইলাহা ইল্লাল্লাহর ‘অর্থ কবুল করা’ শর্ত হওয়ার প্রমাণ 

প্রশ্ন: লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কবুল করা যে শর্ত, এর প্রমাণ 
কী? 

উত্তর: যারা এ কালেমাকে কবুল করবে না তাদের বিষয়ে আল্লাহ 
তা'আলা বলেন, 


[০৩৮৭] (© ৩১০৩৪৮৪৩৪99 ৯০ Sallie 


* হাদীসটি সনদ সহকারে ইমাম হাসান ইবন সুফিয়ান ও ইমাম বাগভী শারহুস 
সুন্নাহ গ্রন্থে বর্ণনা করেছেন। হাদীসটির সনদ সম্পর্কে মতভেদ থাকলেও 
কোনো কোনো মুহাক্কিক সেটিকে হাসান বলেছেন। [সম্পাদক] 

38 


(ফেরেশতাদেরকে বলা হবে) ‘একত্র কর যালিম ও তাদের সঙ্গী- 
সাথীদেরকে এবং যাদের ইবাদাত তারা করত তাদেরকে। [সূরা 
সাফফাত, আয়াত: ২২] 


এ ও 595 © SSE HIST ও ও 96 
[7০:৬৬] ধ ও) ১৮৫ ১০৩) ৩৫ 


“তাদেরকে যখন বলা হত, 'আল্লাহ ছাড়া কোন (সত্য) ইলাহ 
নেই", তখন নিশ্চয় তারা অহংকার করত । আর বলত, ‘আমরা কি 
এক পাগল কবির জন্য আমাদের উপাস্যদের ছেড়ে দেব”? [সূরা 
আস-সাফফাত, আয়াত: ৩৫, ৩৬] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


ol cll SIN Sl FS dally ৭ ০০ এ এ এ ৩ ৫০) 
০১৯৬০ 959 ES idly SY এড এ এ ক ৬০ ৩৪ 
৮০৬ ৬৮ ১৮০১ ০১91১৮51৯/25 ০৭৩] এ Dis sl আশা 
০২১ 4৪ ০০ 0৯৮ 53 ৭5 ৬৩ 3) sb ৬০০ উ ০৬৪ ৬৯ ৮৪1৪ 
০১০০) ৬৪১৩ ০৪০২৭ ৬০০১০১৭০০৩৩ ক এটা এ ৩ ০3 I 

(45 cdl SH এ SS 05৪ 


39 


“আল্লাহ যে হিদায়াত ও ইলম দিয়ে আমাকে দুনিয়াতে প্রেরণ 
করেছেন, তার দৃষ্টান্ত হল এমন প্রবল বৃষ্টির মত, যা জমিনে 
পতিত হয়েছে। কোনো কোনো ভূমি থাকে উত্তম, যা বৃষ্টির পানি 
গ্রহণ করে তা থেকে প্রচুর পরিমাণে ঘাসপাতা ও সবুজ তরুলতা 
উৎপাদন করে । আর কোনো কোনো ভূমি থাকে অনুর্বর ও কঠিন, 
যা পানি আটকে রাখে। ফলে আল্লাহ তা দ্বারা মানুষকে উপকৃত 
করেন; তারা তা থেকে নিজেরা পান করে, পশুকে পান করায় 
এবং চাষাবাদ করে। আর কোনো কোনো ভূমি আছে যা একেবারে 
মসৃণ ও সমতল-_ তা না কোনো পানি আটকে রাখে, না কোনো 
ফসল উৎপাদন করে। প্রথমটি হলো সে ব্যক্তির দৃষ্টান্ত, যে 
আল্লাহর দ্বীনের জ্ঞান লাভ করে এবং আল্লাহ আমাকে যা দিয়ে 
প্রেরণ করেছে তা থেকে উপকার লাভ করে; ফলে সে নিজে 
শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আর অপরটি সে ব্যক্তির 
দৃষ্টান্ত_ যে সেদিকে মাথা তুলেও তাকায় না এবং যে হেদায়েত 
নিয়ে আমি প্রেরিত হয়েছে তা গ্রহণও করে না” 


লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ‘ইখলাস’ শর্ত হওয়ার প্রমাণ 


প্রশ্ন: লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ‘ইখলাস’ শর্ত হওয়ার প্রমাণ কী? 


19 বুখারী, হাদীস নং ৭৯; মুসলিম: ২২৮২। 


40 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 

[৮১0 ALENT BY 
“জেনে রেখ, আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদাত-আনুগত্য”। [সূরা 
যুমার, আয়াত: ৩] আল্লাহ আরও বলেন, 


[FAO 52 & 4৬ 4১০0 


“অতএব আপনি আল্লাহর ‘ইবাদাত করুন তাঁরই আনুগত্যে 
একনিষ্ঠ হয়ে”। [সুরা যুমার, আয়াত: ২] রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(4415 ১৮০৬ 4১ 3 ALY JG ০ ০৬৬৪ Ol al 


“আমার সুপারিশ লাভে সর্বাধিক সৌভাগ্যবান সে ব্যক্তি; যে অন্তর 
থেকে ইখলাসের সাথে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে”। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


tbl ax ১৩ 38 481 314] JE ০০০৬ ৬০৫০৮ ds এ.) 


৷ বুখারী, হাদীস নং ৯৯। 
41 


“আল্লাহ তা'আলা সে ব্যক্তিকে জাহান্নামের উপর হারাম করেছেন 
যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে ‘লা ইলাহা 
ইল্লাল্লাহ’ বলে” 


লা ইলাহা ইল্লাল্লাহকে ‘সত্যায়ণ করা’ শর্ত হওয়ার প্রমাণ 

প্রশ্ন: লা ইলাহা ইল্লাল্লাহকে সত্যায়ণ করা বা সত্যভাবে বলা “শর্ত 

হওয়ার প্রমাণ কী? 

উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 

এ 25958 3 25 ও BAI 89 ও এরা এগ 921) 

COST Ss ও ধা SAG 195 ৩০ জা ও 
[-):০১5:5-] 

“আলিফ-লাম-মীম, মানুষ কি মনে করে যে, ‘আমরা ঈমান 

করা হবে না? আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা 

করেছি। ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন, কারা সত্য বলে 

এবং অবশ্যই তিনি জেনে নেবেন, কারা মিথ্যাবাদী”। [সুরা আল- 


আনকাবৃত: ১-৩] 


12 বুখারী, হাদীস নং ৪২৫ মুসলিম: ৩৩। 


42 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
২145 ১০ ০০০410৯০১1১ 9 41 31 41 ০1১৬১২০1০০৩) 


CU fe Dl ১০ 


“যে কোন ব্যক্তি অন্তরের সততাসহ এ কথার সাক্ষ্য দেয়, আল্লাহ 
ছাড়া কোনো সত্য ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম 
করে দিবেন”3। 


আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেদুঈন 
লোকটিকে ইসলামী শরিয়তের বিধান শিক্ষা দেন, সে লোকটি 
শিক্ষা লাভ করার পর এক পর্যায়ে এসে বলে, আমি এর উপর 
আর কিছু বাড়াবো না এবং কমাবোও না। তার কথা শোনে 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 

॥ ০০০ ৩| ৭91) 
“লোকটি সফলকাম হবে, যদি সে সত্য বলে থাকে”। 


‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর জন্য মহব্বত শর্ত হওয়ার প্রমাণ 
প্রশ্ন: ‘লা ইলাহা ইল্লাল্লাহ'র মধ্যে মহব্বত শর্ত হওয়ার জন্য 


2 বুখারী, হাদীস নং ১২৮; মুসলিম: ৩২। 


43 


কুরআন ও সুন্নাহের প্রমাণ কী? 

উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 

238 HSN 5: 498 ৩6 9 ৩০ 6 জী গুড 
[০4301] {E55 EE 

“হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দীন থেকে ফিরে 

যাবে তাহলে অচিরেই আল্লাহ এমন কওমকে আনবেন, যাদেরকে 

তিনি ভালোবাসবেন এবং তারাও তাঁকে ভালোবাসবে”। [সূরা 


মায়েদা, আয়াত: ৫৪] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


| 4৯5 481 ০১২ 0১১২১ ৯১৩ ৩৬ ০০ এট ১ ৩৪ ৬৯ 
ASS ১৭২ 9৮৯ 9) এ Nl az এ 20 অক্ছি 9১ ০৯৯০ এ এ 
UU উ ০১১৩১ 91০০৪ LS ০ DID S| 


“তিনটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে, সে এ তিনটি দ্বারা 

ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। আল্লাহ ও তার রাসূল তার 

নিকট সর্বাধিক প্রিয় হবে; কাউকে ভালোবাসলে তা শুধুমাত্র 

আল্লাহর জন্যই হবে; আর কুফরি হতে নাজাত লাভের পর তাতে 

ফিরে যেতে এমন অপছন্দ করবে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে 
44 


অপছন্দ করে”! 


আল্লাহর জন্য বন্ধুত্ব ও তার জন্য শত্রুতার প্রমাণ 
প্রশ্ন: আল্লাহর জন্য বন্ধুত্ব ও তার জন্য শত্রুতা করার প্রমাণ কী? 
উত্তর: মহান আল্লাহ বলেন, 
27 5555 29) 3 রে টি জী ) 
টুনা BF rE ও টিটি 


4 ৫ 2 
{1 দি, 8 নি এ 20 [3 


৩6 ৮৮৫ ০5৪ ৬5 AG EEL 36 ৩ 


722 
| 


N\ 
N\ 
= ৯ 


by fi | Lott 22 দা bse £ ৫5১ রে 


74৫45 (8৫498: রি S75 as ৩৪ জী রি ৩ a 
3৯৩ ১9 এ ০ ও ৩১৬৫ BAST লি ওযা & টা 
৩০৫9 ৩৫ 9 24565 HG ES ৩০ ৮ A 0৬ ৩5 খু &০ 
25 BIT 59 BLOT ৩৯ জা পিল ওঠ ১৩০ ঝা 

[00-0) SUN © 99৫7 


৬৮. 


1 বুখারী, ১৬, ২১, ৬৯৪১; মুসলিম: ৪৩। 


45 


“হে মুমিনগণ, ইয়াহুদী ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ 
করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে 
তাদের সাথে বন্ধুত্ব করবে, সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় 
আল্লাহ যালিম কওমকে হিদায়াত দেন না। সুতরাং যাদের অন্তরে 
অসুখ রয়েছে আপনি তাদেরকে খুব তাড়াতাড়ি ওদের সাথে 
মিলিত হতে দেখবেন এ বলে, ‘আমরা আশংকা করছি যে, কোন 
বিপদ আমাদের আক্রান্ত করবে । অতঃপর হয়ত আল্লাহ্‌ বিজয় বা 
তাঁর কাছ থেকে এমন কিছু দেবেন যাতে তারা তাদের অন্তরে যা 
গোপন রেখেছিল সে জন্য লঙ্জিত হবে। আর মুমিনগণ বলবে, 
‘এরাই কি তারা, যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করেছিল যে, 
নিশ্চয় তারা তোমাদের সংগেই আছে? তাদের আমলসমূহ নিষ্ফল 
হয়েছে; ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। হে মুমিনগণ! তোমাদের 
মধ্যে কেউ দ্বীন থেকে ফিরে গেলে নিশ্চয়ই আল্লাহ্‌ এমন এক 
সম্প্রদায় আনবেন যাদেরকে তিনি ভালবাসবেন এবং যারা তাঁকে 
ভালবাসবে; তারা মুমিনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি 
কঠোর হবে; তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোন 
নিন্দুকের নিন্দার ভয় করবে না; এটা আল্লাহর অনুগ্রহ, যাকে 


46 


ইচ্ছে তাকে তিনি তা দান করেন এবং আল্লাহ্‌ প্রাচুর্যময়, সর্বজ্ঞ 
তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনগণ, যারা 
সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে বিনীত হয়ে। [সূরা 
মায়েদা, আয়াত: ৫৫] আল্লাহ আরও বলেন: 


1১৮2৭ ৩ ui 5৮ ৮2৩ 5 স্‌ [পি Sal Es ¥ 
র্‌ 5৯:১0 ~ ৩১৪ ১5 49 ০০ | bk ill 
[oY :2591] 


“হে ঈমানদারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে 
গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে 
করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে 
তারাই যালিম।” [সুরা তাওবা, আয়াত: ২৩] আল্লাহ্‌ তা'আলা 
আরও বলেন: 


পূ 


ধ 4১259 BIE ৩2 ৩১১% AIT eA DL ৩958 CF এ ১১ 
[€:21১1] 


“আল্লাহ্‌ ও পরকালের প্রতি ঈমান আনে এমন জাতিকে আপনি 


47 


পাবেন না এমন লোকদের সাথে বন্ধুত্ব করতে, যারা আল্লাহ্‌ ও 
তাঁর রাসূলের বিরোধিতা করে।” [সূরা মুজাদালাহ, আয়াত: ২২] 
আল্লাহ্‌ তা'আলা আরও বলেন: 


[৭:০০] (EOE 545 LE 395 ওমা ডি) 


“হে ঈমানদারগণ, তোমরা আমার ও তোমাদের শক্রদেরকে 
বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না...”। 
[সুরা মুমতাহিনাহ, আয়াত: ১ থেকে সুরার শেষ পর্যন্ত] এছাড়াও 
অন্যান্য অনেক আয়াত রয়েছে। 


মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল_ এ 
সাক্ষ্যের প্রমাণ 


প্রশ্ন; মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল_ এ 
সাক্ষ্যের প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা এর বাণী: 
7৮৩ 95 2০ ৬5 ১৮০ ৮৪ এষ 2 এটা ও এআ ৬ এট 


0৪ এ (5 ৩০9৫ ৩19 SIT CAST (5 ৫5 4595 
48 


[Mt ols MLO x 


“অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, যখন তিনি 
তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন, যে 
তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদেরকে 
পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। 
যদিও তারা ইতঃপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। [সূরা আলে ইমরান, 
আয়াত: ১৬৪] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
Af BE ৩ ৪ ৯১৪ শি ৬৪ ৩৯5 PEE SE} 
IAEA O05 ১5 ৩৪১০১ le 


“নিশ্চয় তোমাদের নিজদের মধ্য থেকে তোমাদের নিকট একজন 
রাসূল এসেছেন, তা তার জন্য কষ্টদায়ক যা তোমাদেরকে পীড়া 
দেয়। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি নেহশীল, 
পরম দয়ালু”। [সূরা আত-তাওবা, আয়াত: ১২৮] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
49 


[১:৩১] 04৮25 BLS 5) 


“আল্লাহ জানেন: নিশ্চয় আপনি আল্লাহর রাসূল”। [সূরা আল- 
মুনাফিকুন, আয়াত: ১] 


মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল_ এ 
সাক্ষ্যের অর্থ 


প্রশ্ন: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এ 
কথার সাক্ষ্য দেয়ার অর্থ কী? 


উত্তর: মুখের উচ্চারণ অনুযায়ী অন্তরের গহীন থেকেও অনুরূপ 
দৃঢ় বিশ্বাস করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীন 
ও ইনসান সবার নিকট আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহ 
তা'আলা বলেন, 


এ এ 0955 91533917855 145 ওটা ভা ভডি ) 


[57 5০:০০] ধ্ 29193521759 499 


“হে নবী আমি তোমাকে পাঠিয়েছি, সাক্ষ্যদাতা, সুসংবাদ দাতা ও 
সতর্ককারীরূপে। আর আল্লাহর অনুমতিক্ৰমে তার দিকে 
আহ্বানকারী ও আলোকদীপ্ত প্রদীপ হিসেবে”। [সুরা আহযাব 


50 


আয়াত: ৪৫, ৪৬] সুতরাং রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম অতীতের যে সব কাহিনী সম্পর্কে আমাদের 
জানিয়েছেন এবং ভবিষ্যতে সংঘটিত হওয়া সম্পর্কে যে সব 
সংবাদ দিয়েছেন, তা পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। যে হালালকে 
হালাল বলে এবং হারামকে হারাম বলে ঘোষণা দিয়েছেন তা এবং 
তিনি যে সব বিষয়ে আদেশ করেছেন, সে সব বিষয়ে পরিপূর্ণ 
আনুগত্য ও মান্য করতে হবে। আর যে সব বিষয় থেকে নিষেধ 
করেছেন, তা থেকে বিরত থাকতে হবে । গোপনে ও প্রকাশ্যে তার 
সিদ্ধান্তের প্রতি অনুগত হয়ে ও সন্তুষ্ট চিত্তে তার আনিত শরীয়তে 
অনুকরণ ও সুন্নাতের পাবন্দী করতে হবে। তার আনুগত্য করা 
আল্লাহর আনুগত্য এবং তার নাফরমানি করা আল্লাহর নাফরমানি। 
কারণ, তিনি আল্লাহর পক্ষ হতে তার পয়গাম পৌঁছানোর 
দায়িত্বশীল। তার দ্বারা দ্বীনকে পরিপূর্ণ করা ও স্পষ্টভাবে দ্বীনকে 
মানুষের নিকট পৌঁছানোর পূর্ব পর্যন্ত আল্লাহ তা'আলা তার মৃত্যু 
দেন নি। তিনি তার উম্মতকে এমন সু-স্পষ্ট দলীল প্রমাণের উপর 
রেখে যান যে সেখানে রাত ও দিনের মত সুস্পষ্ট । যে ধ্বংস হতে 
চায় সে ব্যতীত কেউ এখানে পথভ্রষ্ট হয় না। এ বিষয়ে আরও 
কিছু মাস'আলা রয়েছে, যার আলোচনা ইনশাআল্লাহ আসবে। 


মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল, এ 


51 


সাক্ষ্যের শর্তসমূহ; আর এ সাক্ষ্য ব্যতীত শুধু ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ 
এর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে? 

প্রশ্ন: ‘মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল’ এ 

সাক্ষ্যের শর্তসমূহ কী? আর এ কথার সাক্ষ্য দেয়া ছাড়া প্রথম 

সাক্ষ্য (লাইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য) দেয়া গ্রহণযোগ্য হবে কী? 

উত্তর: আমরা পূর্বে আপনাকে জানিয়ে দিয়েছি, কোন বান্দা এ 

দু'টি সাক্ষ্য দেয়া ছাড়া দ্বীনে প্রবেশ করবে না। এ দুটি সাক্ষ্য 

একটি অপরটির জন্য আবশ্যকীয়। সুতরাং প্রথম সাক্ষ্যের জন্য 

যেগুলো শর্ত, সেগুলো দ্বিতীয় সাক্ষ্যর জন্যও অবধারিত শর্ত। 
সালাত ও যাকাতের প্রমাণ 

প্রশ্ন: সালাত ও যাকাতের প্রমাণ কী? 

আল্লাহ তা'আলা বলেন, 


23556 BH ও) 85 ১০ 5383 095 BLD 02৬96 ৩৩) 
[০ 2১৪০1] র্‌ টে 


“তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে, আর 
যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ বড়ই 
ক্ষমাশীল, পরম দয়ালু”। [সুরা তাওবাহ, আয়াত: ৫] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
52 


[7:৮1] € ১ ও 20 BS ও BLATT 6৩) 


“অতএব যদি তারা তাওবা করে, সালাত কায়েম করে এবং 
যাকাত প্রদান করে, তবে দীনের মধ্যে তারা তোমাদের ভাই”। 
[সূরা তাওবা, আয়াত: ১১] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


টি হা প্রানি হি MEGS 
ol (OBIE 


“আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন 
কায়েম করে এবং যাকাত দেয়”। [সূরা আল-বাইয়েনাহ, 
আয়াত:৫] 


রোযার প্রমাণ 
প্রশ্ন: রোযা ফরয হওয়ার প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


53 


৩৪ জে এ NS (ডা EE এ চি জী EE) 
DAY AMMO ৩52 ৮ 2671 
“হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে 


ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর । যাতে তোমরা 
তাকওয়া অবলম্বন কর”। [সুরা বাকারাহ, আয়াত: ১৮৩] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
[Ae ALLEL HATES Se 955) 


“যার নিকট রমজান মাস উপস্থিত হয়, সে যেন রোজা রাখে” 
[সুরা বাকারাহ, আয়াত: ১৮৫] এবং বেদুঈনের হাদিসে লোকটি 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর 
রাসূল! আপনি আমাকে আল্লাহ তা'আলা আমার উপর যে রোযা 
রাখা ফরয করেছেন, তা কী জানিয়ে দিন। তার কথার উত্তরে 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, 


৩১১69 0131 ৩৬০০০ i 


“রমজানের রোজা রাখা । তবে যদি তুমি নফল রোজা রাখ তা 


54 


ভিন্ন কথা” 
প্রশ্ন: হজ ফরয হওয়ার প্রমাণ কী? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


আর তোমরা আল্লাহর জন্য হজ ও ওমরাকে পূর্ণ কর। [সূরা 
বাকারাহ, আয়াত: ১৯৬] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
[৭+:১৮১০ MOLL 4206 ৬৭ ৩5 ওরা (৯ ৪ ১০) 


এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ্জ 
করা ফরয। [সূরা আলে ইমরান, আয়াত: ৯৭] রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

(০1০ আর্ত ৬ 40) 9) 


55 


“আল্লাহ তা'আলা তোমাদের উপর হজকে ফরয করেছেন”'5। যা 
বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। তাছাড়া হাদিসে জিবরীল পূর্বেই 
অতিবাহিত হয়েছে, তাতে হজ ফরয হওয়ার কথা বলা হয়েছে। 
অনুরূপভাবে অপর একটি হাদিস রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


(১৯ 7৯৬৪ এ৪) 


ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর তার মধ্যে একটি ভিত্তি 
হল, যার সামর্থ্য আছে তার জন্য বায়তুল্লাহর হজ করা। এ ছাড়াও 
হজ ফরয হওয়ার উপর আরও অনেক হাদিস রয়েছে। 


বিধান 


প্রশ্ন: ইসলামের রুকনসমূহের কোনো একটি রুকন অস্বীকার করা 
অথবা স্বীকার করার পর অহংকারবশত না মানার বিধান কী? 


উত্তর: তাকে কাফির হিসেবে হত্যা করা হবে; ফের“আউন, ইবলিস 


15 মুসলিম, হাদীস নং ১৩৩৭। 
56 


প্রভৃতি অন্যান্য অস্বীকারকারী অহংকারী কাফিরদের মতোই। 


ইসলামের রোকনসমূহ স্বীকার করার পর অলসতা বা ব্যাখ্যার 
অজুহাত দিয়ে তা পরিত্যাগ করার বিধান 


প্রশ্ন: ইসলামের রুকনসমূহ স্বীকার করার পর যদি কোনো প্রকার 
অলসতা বা ব্যাখ্যার অজুহাত দিয়ে কেউ তা পরিত্যাগ করে, তবে 
তার বিধান কী? 


উত্তর: যদি কোনো ব্যক্তি উল্লেখিত কারণে সালাত সময়ের মধ্যে 
আদায় না করে, তবে তার বিধান হলো_ তাকে তাওবা করতে 
বলা হবে; তাওবা না করলেহদ্‌ (শরীয়ত নির্ধারিত শাস্তি) হিসেবে 
তাকে হত্যা করা হবে। আল্লাহ তা'আলা বলেন, 

[০:১০] 10551558৫95 SLANT GE YS } 


“তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে, আর 
যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও।”। [সূরা তাওবাহ, 
আয়াত: ৫] 


হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


57 


এ L425 ES ৩ এ সু LY BLAS BS LEN এজ ৬ কপ 
01559 ১5903 919০ BS 15 155 4651 19809 SSUES 
all EE ৪০ LD 3 J) 


“আমাকে মানুষের সাথে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে যতক্ষণ 
না তারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া হক কোনো ইলাহ নেই ও 
মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহ্‌র রাসূল এবং 
সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে। যখন তারা তা 
করবে, তখন আমার নিকট থেকে তাদের রক্ত ও সম্পদ নিরাপদ 
করবে; যদি-না ইসলামের কোনো হকের কারণে তা নিতে হয়। 
আর তাদের হিসাব তো আল্লাহ্র উপর”"€। 


অস্বীকারকারী এমন লোক হয়, যার ক্ষমতা ও প্রতিপত্তি নেই, 
তাহলে ইমাম বা শাসক তার নিকট থেকে জোর করে যাকাত 
আদায় করে নেবেন এবং শাস্তি হিসেবে তার সম্পদ হতে কিছু 
অংশ বেশি নিয়ে নেবেন। কারণ, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


15 বুখারী, হাদীস নং ২৫; মুসলিম, হাদীস নং ২০। 
58 


cad (৬৯০ ৩ ht, ৬১১৭9 ৬০ ৩০১) 


“আর যে যাকাত দেয়াকে অস্বীকার করে, আমি তার থেকে 
জোরপূর্বক আদায় করব, সাথে সাথে তার সম্পদের অর্ধেক অংশ 
বেশি আদায় করব”19। 


আর যদি অস্বীকারকারী একাধিক বা কোন জামাত হয় এবং তারা 
শক্তিশালী হয়, তাহলে ইমামের উপর যাকাত আদায় না করা 
পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব। এর প্রমাণ, উল্লেখিত 
আয়াত ও হাদিস। তাছাড়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার 
খেলাফত আমলে এবং অন্যান্য সাহাবীরা যাকাত 
অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। 


রোযা রাখা ছেড়ে দেয়া সম্পর্কে দুনিয়াতে কোনো শাস্তি দিতে 
হবে, এমন কোন কথা কুরআন বা হাদিসে উল্লেখ নেই। তবে 
কোনো ব্যক্তি রোযা রাখা ছেড়ে দিলে ইমাম অথবা তার প্রতিনিধি 
তাকে এমন শিক্ষা দিতে পারবে, যা তার জন্য এবং তার মতো 
যারা রোযা রাখা ছেড়ে দেয় তাদের জন্য বিশেষ সতর্ক বার্তা হয়ে 
থাকে। 


' আবু দাউদ, হাদীস নং ১৫৭৫; নাসাঈ, হাদীস নং ২২৯২। হাদীসটি হাসান। 
59 


আর হজ করা বান্দার উপর তার জীবনে যে কোন সময় আদায় 
করা ফরয। একমাত্র মৃত্যু ছাড়া হজ করার সময় শেষ হয় না। 
তবে হজ ফরয হওয়ার পর তাড়াতাড়ি হজ করা ওয়াজিব । যারা 
হুমকির কথা উল্লেখ করা হয়েছে। তবে দুনিয়াতে তাদের সম্পর্কে 
বিশেষ কোনো শাস্তির কথা হাদিস ও কুরআনে উল্লেখ করা হয় 
নি। 


প্রশ্ন: ঈমান কী? 


উত্তর: ঈমান কথা ও কাজের নাম; অন্তর ও জিহ্বার কথা এবং 
অন্তর, জিহ্বা ও অঙ্গ-প্রত্যঙ্গের কাজ। ঈমান আল্লাহর ইবাদত 
করার কারণে বৃদ্ধি পায় এবং আল্লাহর নাফরমানির কারণে কমে 
যায়। আর ঈমানদাররা ঈমানের ক্ষেত্রে একে অপরের উপর 
মর্যাদা লাভ করে এবং প্রাধান্য পায়। 


ঈমান কথা ও কাজের নাম এ কথার প্রমাণ 
প্রশ্ন: ঈমান যে কথা ও কাজের নাম, তার প্রমাণ কী? 


60 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 
[Vil € 16৯৮৬ ও ৫59 GAYLE CE এটা ৩৪5) 


“কিন্ত আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং 
তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন”। [সূরা আল-হুজরাত, 
আয়াত: ৭] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
[Ap ধ 41555 HL LG ) 


“অতপর তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আন” [সূরা 
আল-হুজরাত, আয়াত: ৭] 


এটি দুই শাহাদাতের অর্থও; যে দুটি শাহাদাত ছাড়া কোনো বান্দা 
দ্বীনের মধ্যে প্রবেশ করতে পারে না। এ দুটি শাহাদাত বিশ্বাসের 
দিক বিবেচনায় অন্তরের কাজ আর মুখে বলার দিক বিবেচনায় 
মুখের কাজ। উভয়টি একত্রে পাওয়া না গেলে তা কোনো উপকারে 
আসবে না। আল্লাহ তা'আলা বলেন, 


6] 


[6৮ AN ১4৪19) 2৩৫৩) 


“তিনি তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না।” [সূরা বাকারাহ , 
আয়াত: ১৪৩] অর্থাৎ কিবলা পরিবর্তনের পূর্বে তোমরা বায়তুল 
মুকাদ্দাসের দিকে ফিরে যে সব সালাত আদায় করেছিলে, 
তোমাদের সে সালাতকে আল্লাহ বিনষ্ট করবেন না। এখানে 
আল্লাহ তা'আলা পুরো সালাতকে ঈমান বলে আখ্যায়িত করেছেন; 
আর সালাত হলো অন্তরের কর্ম, মুখের কর্ম এবং অঙ্গ-প্রত্যঙ্গের 
কর্মের সমষ্টি। 


আল্লাহর পথে জিহাদ করা, কদর রজনীতে জাগ্রত থেকে ইবাদত 
করা, রমযানে দিনে রোযা রাখা ও রাতে ইবাদত করা এবং পাঁচ 
ওয়াক্ত সালাত আদায় করা ইত্যাদিকে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ঈমান বলে আখ্যায়িত করেন। রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়, সর্বোত্তম আমল 
কোনটি? তিনি বলেন, 


॥ 4১০3 4১৬ ৩০৯) 


“আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা।” 


62 


ঈমান বৃদ্ধি পাওয়া ও হ্রাস পাওয়ার প্রমাণ 
প্রশ্ন: ঈমান বৃদ্ধি পাওয়া ও হ্রাস পাওয়ার প্রমাণ কী? 
উত্তর: আল্লাহ রাব্বুল আলামীনর বাণীসমূহ: 
[BLE 9219355 


“যেন তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি পায়।” [সুরা আল-ফাতহ, 
আয়াত: ৭] 
[২৮:2৫ |] 6 ৩৬ (835)3 ৯ 


“আর আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম ৷” [সূরা কাহাফ, 
আয়াত: ১৩] 


ৰ 
92 


& ০৬ 1০০৬7 রা নিতে 
[7 2৮] ধ্ব ৬০৩ 152৯1 98201 Wl 22359 } 


“আর যারা সঠিক পথে চলে আল্লাহ তাদের হিদায়াত বৃদ্ধি 
করেন।” [সূরা মারয়াম, আয়াত: ৭৬] 


DN 21 © LEE 959 SIR 2৯95 15৮া SAG Ys 


“আর যারা হিদায়াতপ্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হিদায়াত প্রাপ্তি 


আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্রদান 
63 


করেন”। [সূরা মুহাম্মদ, আয়াত: ১৭] 


[):১-১1] Ea) al 515355 ¥ 


“আর মুমিনদের ঈমান বেড়ে যায়।” [সূরা মুদ্দাস্সির, আয়াত: 


৩১] 
[৮ ১] € 52168956995 Sal ও) 
“অতএব যারা মুমিন, নিশ্চয় তা তাদের ঈমান বৃদ্ধি করেছে” [সূরা 
তাওবা, আয়াত: ১২৪] 
[Wr ols JU 201৫: El BS 855) 


“ ০ সুতরাং তাদেরকে ভয় কর। কিন্তু তা তাদের ঈমান বাড়িয়ে 
দিয়েছিল এবং তারা বলেছিল, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট” ” 
[সূরা আলে ইমরান, আয়াত: ১৭৩] 


[০০০৯] ৪1৩ EA As ০) 


এতে তাদের ঈমান ও আত্মসমপর্ণই বৃদ্ধি পেল। [সুরা আহযাব, 
আয়াত: ২২] ইত্যাদি আয়াতসমূহ 


64 


এছাড়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
৫2০১ ০০০৬০ Gate এজ আশ ও ও Sms i Yi 


সাক্ষাৎ করত”১ অথবা যেমনটি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন। 


প্রশ্ন: ঈমানের ক্ষেত্রে ঈমানদারদের পরস্পর পার্থক্য থাকার প্রমাণ 
কী? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


GE ৬০ SEO 2৯৮১৫ A FO BS 5 4955 © SIN Ss 
35 ৩ ৪১ ৯০৬০০ © SAE 5, rele 454৫ © 5৪ 
এ০555554835445575524858 


নক ৩৮ Bl ০6 © be ১১৯৩ © ৩১৬৪৩ ৬৪ ০০৮ 


» মুসলিম, হাদীস নং ২৭৫০; ইবন মাজাহ, হাদীস নং ৪২৩৯। 
65 


5 05 Ns 3৪ CSE 35 A Gs ও NY © ৫০9৪ 


[৫ ৭* AAI ও ৩৩ LAG এল ০৬৮ © 


“আর অগ্রগামীরাই তো অগ্রগামী। তারাই সানিধ্যপ্রাপ্ত_ 
নিয়ামতপূর্ণ জান্নাতসমূহে। (তাদের) বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের 
মধ্য থেকে; এবং অল্প সংখ্যক হবে পরবর্তাদের মধ্য থেকে। স্বর্ণ- 
ও দামী পাথর খচিত আসনে তারা হেলান দিয়ে বসবে, পরস্পর 
মুখোমুখি হয়ে। তাদের আশেপাশে ঘোরাফিরা করবে চির- 
কিশোরেরা: পানপাত্র, জগ ও প্রত্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা 
নিয়ে_ সে সুরা পানে তাদের শিরঃগীড়া হবে না, তারা 
জ্ঞানহারাও হবে না। আর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত 
ফলমূল নিয়ে, আর তাদের ঈক্সিত পাখীর গোশ্ত নিয়ে। আর 
তাদের জন্য থাকবে ডাগর চক্ষুবিশিষ্টা হুর, যেন তারা সুরক্ষিত 
মুক্তা; তাদের কাজের পুরস্কারস্বরূপ। সেখানে তারা শুনবে না 
কোন অসার বা পাপবাক্য, ‘সালাম’ আর ‘সালাম’ বাণী ছাড়া । আর 
ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!...” [সূরা 
ওয়াকেয়া, আয়াত; ২৭] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


SE ৩1 ৪৯০৫ ৩৫ ৩০৫০০ CIF © Sl ওঃ SE ৩1৮) 


66 


AA এড] LO এরা ৬০০ ৩৪ DALI © এরা ৬০ Ss 


[৭ 


“অতঃপর সে যদি নৈকট্যপ্রাপ্তদের অন্যতম হয়, তবে তার জন্য 
থাকবে বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও সুখময় জান্নাত। আর যদি 
সে ডান দিকের একজন হয়, তবে তাকে বলা হবে, তোমাকে 
সালাম! যেহেতু তুমি ডান দিকের একজন ।”” [সূরা ওয়াকেয়া, 
আয়াত: ৮৮-৯১] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
€ এ 3৯৮ SHEL BL ss Lath Mia এস 2৬ 2) 
[৮:০৮] 

“তারপর তাদের কেউ কেউ নিজের প্রতি যুল্মকারী; আর কেউ 

কেউ মধ্যপন্থা অবলম্বনকারী। আবার তাদের কেউ কেউ আল্লাহর 

অনুমতিসাপেক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী”। [সুরা ফাতের, 

আয়াত: ৩২] 

শাফা*আতের হাদিসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

বলেন, 

৩৮ ০৯ ৩৬৭ ০০০৬১ ৩১১ কও ও ৩৫ ০০৬] ৩০ CT lO 
॥ ১৩৪! ১০১৬৩৪১০০০১ এও ও 


67 


“যার অন্তরে এক দীনার সমপরিমাণ ঈমান আছে, আল্লাহ 
তা'আলা তাকে জাহান্নাম থেকে বের করবেন। তারপর যার অন্তরে 
অর্ধ-দীনার পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের 
করবেন।” অপর এক বর্ণনায় বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
৪১০৯ 3১8 be Ar এড ও 389 48 3 এ JE ৩০ ০০0১) 
8১২338০০441 ০০ 45 3 369 481 31৭13 ০৩ ০০১৬ ০ TAS 
॥. ১১১ ১১৪ be 22 ৭ 45 3 39 48 ১1 413 ৩৩ ৬০১৬ ০০০১৬ 
“যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তার অন্তরে একটি 
যবের দানা পরিমাণ কল্যাণ থাকে, তাকে আল্লাহ তা'আলা 
জাহান্নাম থেকে বের করবেন। তারপর যে ব্যক্তি 'লা ইলাহা 
ইল্লাল্লাহ’ বলে এবং তার অন্তরে একটি গমের দানা পরিমাণ 
কল্যাণ থাকে তাকে জাহান্নাম থেকে বের করবেন। তারপর যে 
ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে এবং তার অন্তরে একটি ছোট 
পিঁপড়া পরিমাণ কল্যাণ থাকে, তাকে জাহান্নাম থেকে বের 
করবেন।”ঃ 
শুধু ঈমান শব্দ ব্যবহার করলে সমস্ত দ্বীনকে শামিল করে_ এ 
কথার প্রমাণ 


19 বুখারী, হাদীস নং ৪৪; মুসলিম, হাদীস নং ৩২৫। 
68 


প্রশ্ন: শুধু ঈমান শব্দটি ব্যবহার করলে তা সমস্ত দ্বীনকে অন্তর্ভুক্ত 
করে_ এ কথার প্রমাণ কী? 


উত্তর: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাইস 
গোত্রের প্রতিনিধিদের প্রতি ইরশাদ করে বলেন, 


4119 ms BL SLY ৩ 33১০৩ এ ৮০১ BL ৩০২১৬ ০৪৮০) 
1915 4 ০৮১ es Of UNL ALY 0 ৮৬5 dG dol 453 
৯1 all ০০19১ 555501০1১১০ 


“আমি তোমাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনার নির্দেশ 
দিচ্ছি। তোমরা কি জান এক আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ 
কী?” তারা বলল, আল্লাহ ও তার রাসূল আমাদের চেয়ে অধিক 
জ্ঞানী। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “এ 
কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই এবং 
মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসুল, সালাত 
কায়েম করা, যাকাত আদায় করা এবং গণিমতের মাল হতে এক 
পঞ্চমাংশ পরিশোধ করা” 


2০ বুখারী, হাদীস নং ৫৩, ৮৭, ৫২৩; মুসলিম, হাদীস নং । 
69 


পরিচয় দেয়ার প্রমাণ কী? 


উত্তর: জিবরীল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন; 
তখন বলেন, 


০৩৯১০৩০৬৩৯৪ FN (54453 555 ০০০১০ dl ৩ of 
0s, 
“ঈমান হলো তুমি আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাসমূহের 


আখিরাত দিবসের প্রতি এবং ভালো ও মন্দের তাকদীরের প্রতি 
ঈমান আনবে ৷” 


কুরআন থেকে একসাথে ঈমানের ছয়টি রোকনের সংক্ষিপ্ত প্রমাণ 


প্রশ্ন: কুরআন থেকে একসাথে ঈমানের ছয়টি রোকনের সংক্ষিপ্ত 
প্রমাণ কী? 


70 


উত্তর: আল্লাহ তা'আলা এর বাণী: আল্লাহ তা'আলা বলেন, 


5 ঠা ভর Spl SA Ie 1০৯৮ পি এ ঠা এজ) 

[১৭5১2] ধ © ৩20 ০5909 এ তা রাড এ Sas 
“ভালো কাজ এটা নয় যে, তোমরা তোমাদের চেহারা পূর্ব ও 
পশ্চিম দিকে ফিরাবে; বরং ভালো কাজ হল যে ঈমান আনে 
আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি...”। 
[সূরা বাকারাহ, আয়াত: ১৭৭] 


[৭:০২] € ৪১35 ES 5৩5 FY 


“নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ (তাকদীর) 
অনুযায়ী”। [সুরা বাকারাহ, আয়াত: ৪৯] আমরা প্রত্যেকটির 
আলাদা দলীল সামনে পেশ করব ইনশাআল্লাহ। 


আল্লাহ্‌র প্রতি ঈমান আনার অর্থ 
প্রশ্ন: মহান আল্লাহ্‌র প্রতি ঈমান আনার অর্থ কী? 
উত্তর: আল্লাহ তা'আলার সত্তার অস্তিত্বের প্রতি অন্তরের অন্তঃস্থল 


থেকে দৃঢ় বিশ্বাস করা; যে সত্তার পূর্বে কোনো প্রতিদ্ন্দী ছিল না 


71 


এবং পরেও কখনো তার প্রতিদ্বন্দ্বী আসবে না। তিনি প্রথম, তাঁর 
পূর্বে কোনো কিছু নেই এবং তিনি শেষ, তাঁর পরে আর কোনো 
কিছু নেই। তিনিই যাহের (সর্বোচ্চ), তাঁর উপর কোনো কিছু নেই 
এবং তিনি বাতেন (সবচেয়ে নিকটে), তাঁর চেয়ে নিকটে কোনো 
কিছু নেই। তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক, একক ও 
অমুখাপেক্ষী__ 


“তিনি কাউকে জন্ম দেন নি এবং তাকেও জন্ম দেয়া হয় নি; আর 
তাঁর সমকক্ষ কেউ নেই”। [সুরা ইখলাস, আয়াত: ৩,৪] 


সাথে সাথে আল্লাহ্‌র উলুহিয়্যাহ্‌, রুবুবিয়্যাত এবং নাম ও গুণের 
ক্ষেত্রে তাওহীদের স্বীকৃতি দেওয়া । 


তাওহীদুল উলুহিয়্যাহ 
প্রশ্ন: তাওহীদুল উলুহিয়্যাহ কী? 
উত্তর: প্রকাশ্য ও অপ্রকাশ্য, মৌখিক ও দৈহিক যত ধরনের 
ইবাদত আছে সব ইবাদত একমাত্র মহান আল্লাহর জন্য করা 
এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা, সে যেই হোক না 


72 


কেন। যেমন আল্লাহ তা'আলা বলেন, 

[ee el LG VUES সা ও) 5) 
“তোমার রব আদেশ দেন যে, তাঁকে ছাড়া আর কারো ইবাদত 
করো না”। [সূরা ইসরা, আয়াত: ২৩] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 

[৮৭:০৮] ধ 5০158 45 4157০) 
“আর তোমরা আল্লাহর ইবাদত কর, তাঁর সাথে কোনো কিছু 
শরীক করো না।” [সূরা নিসা, আয়াত: ৩৬] আল্লাহ তা'আলা 
আরও বলেন, 

[১৮:৬1 € © ১818072৩৫০৪ HY AT HG ও) 
“নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই; 
সুতরাং আমার ইবাদাত কর এবং আমার স্মরণার্থে সালাত কায়েম 
কর।” [সুরা তাহা, আয়াত: ১৪] এ ছাড়াও আরও অনেক আয়াত 
রয়েছে। কালেমাতুশ শাহাদাত বা “লা ইলাহা ইল্লাল্লাহ’ এর সাক্ষ্য 
প্রদান করাই এর পূর্ণ অর্থ প্রদান করে। 


প্রশ্ন: তাওহীদুল উলুহিয়্যার বিপরীত বা পরিপন্থী বিষয় কী? 
উত্তর: তাওহীদুল উলুহিয়্যার বিপরীত শির্ক। শির্ক দুই প্রকার: 


73 


এক. শির্কে আকবর বা বড় শির্ক, যা তাওহীদুল উলুহিয়্যার সম্পূর্ণ 
বিপরীত। দুই, শির্কে আসগর বা ছোট শির্ক, যা তাওহীদে 
উলুহিয়্যার পরিপূর্ণতার পরিপন্থী 
বড় শির্কের সংজ্ঞা 
প্রশ্ন: শির্কে আকবর বা বড় শির্ক কী? 
উত্তর: বান্দা কর্তৃক আল্লাহ ছাড়া অন্য কাউকে সমকক্ষ গ্রহণ করা, 
যাকে সে সৃষ্টিকুলের রব্ব আল্লাহ অনুরূপ সাব্যস্ত করে। ফলে সে 
তাকে আল্লাহকে যেমন ভালোবাসতে হয় তাকেও অনুরূপ 
ভালোবাসে; আল্লাহকে যেমন ভয় করতে হয় তাকেও তেমন ভয় 
করে; আল্লাহর মতো তার কাছে আশ্রয় চায়, বিপদে তাকে ডাকে, 
ও তার উপর ভরসা করে; অথবা আল্লাহর নাফরমানি করে তার 
আনুগত্য করে বা আল্লাহর অসন্তুষ্টিতে তার অনুসরণ করে, 
ইত্যাদি। আল্লাহ তা'আলা বলেন, 
8৮8৫০ ই ৩3 DE 555 ৩ 5883 48 4০8 এ 2 ২ কাত) 
LALA © be Ci 5 ৯৪ 40 
“নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না। তিনি 
ক্ষমা করেন এ-ছাড়া অন্যান্য পাপ, যার জন্য তিনি চান। আর যে 
আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে।” 


74 


[সূরা নিসা, আয়াত: ৪৮] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[১7 LANE GO iat ১0 0 525 HL ৪78 ০৪ 
“আর যে আল্লাহর সাথে শরীক করে সে তো ঘোর পথভ্রষ্টতায় 
পথভ্রষ্ট হল”। [সূরা নিসা, আয়াত: ১১৬] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 

[৫5:51] COE L5G ELT এ এ IE 6 5০8০৫) 
“আর যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে 
হারাম করে দেন এবং তার ঠিকানা হল জাহান্নাম ।” [সূরা মায়েদা, 
আয়াত: ৭২] আল্লাহ তা'আলা আরও বলেন, 
তৈঠা 38 50 LESS সা ৬৪ SSG HL ৪০৪৩৪ 

[৮151] ৈ © ৩৮-০০৫৩ 3 
“আর যে আল্লাহর সাথে শরীক করে, সে যেন আকাশ থেকে 
পড়ল, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিম্বা বাতাস 
তাকে দূরের কোন জায়গায় নিক্ষেপ করল”। [সূরা হজ, আয়াত: 
৩১] এছাড়া আরও অনেক আয়াত রয়েছে। 


আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


J of dl de ১৩০] ৩০ ৬৩1550483০০ Of all fo এ ৬৯। 
75 


॥ ৩৯৯ ৪ 474৯ ৩ ০০১৬ 
তাঁর সাথে কোন কিছুকে শরিক করবে না। আর আল্লাহর উপর 
বান্দার হক হল, যে বান্দা আল্লাহর সাথে কোন কিছুকে শরিক 
করবে না, তাকে তিনি শাস্তি দেবেন না”। হাদীসটি সহীহ গ্রন্থদ্ধয়ে 
বৰ্ণিত ৷! 
প্রকাশ্যে শির্ক করত; আর যারা কুফরকে গোপন করে, যেমন 
প্রতারণাকারী মুনাফেকরা যারা ইসলাম প্রকাশ করে এবং 
কুফরকে গোপন করে; এ প্রকারের শির্কের কারণে দ্বীন থেকে 
বের হওয়ার ক্ষেত্রে তারা সবাই সমান-_ তারা দ্বীন থেকে বের 
হয়ে যাবে। আল্লাহ তা'আলা বলেন, 

J © ৮5 2 এ ৩5 01 ৬০ JST গা ও sal Sy 
EIN এ 2৯ All A 95টি 1৮ ও oad 
[1৮7 5০:০০] © 99512219558] 2৫ SE ০৮4 ৪৪০ 
কখনও তাদের জন্য কোন সাহায্যকারী পাবেন না। তবে যারা 
তাওবা করে নিজদেরকে শুধরে নেয়, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে 


* বুখারী, হাদীস নং ২৮৫৬, ৫৯৬৭, ৬২৬৭, ৬৫০০; মুসলিম, হাদীস নং ৩০। 
76 


ধরে এবং আল্লাহর জন্য নিজদের দীনকে খালেস করে, তারা 
মুমিনদের সাথে থাকবে । আর অচিরেই আল্লাহ মুমিনদেরকে 
মহাপুরস্কার দান করবেন”। [সূরা নিসা, আয়াত: ১৪৫, ১৪৬] 
এছাড়াও রয়েছে অন্যান্য আয়াত। 


ছোট শির্ক 
প্রশ্ন: ছোট শির্ক কী? 


উত্তর: আল্লাহর জন্য যে আমল করতে হয়, সে আমল করার 
ক্ষেত্রে সুন্দর করে দেখানোর সামান্যতম রিয়া বা প্রদর্শনেচ্ছা 
প্রবেশ করা। আল্লাহ তা'আলা বলেন, 


250 89৩৯ 38 3 ০০১০ ১ এও 355 FU সি SE ৩৪৯ 


[)১*:-2৫51] ভব ও) 1821 


“সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম 
করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে”। [সূরা 
কাহাফ, আয়াত; ১১০] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
77 


॥ ৮৩০) Jw 4২০৪ ॥ ৮৮০ Ill ০৮০ Sil Syl 


“আমি তোমাদের উপর যে জিনিসটিকে বেশি ভয় করি, তা হল, 
ছোট শির্ক”। তাকে জিজ্ঞাসা করা হল, ছোট শির্ক কী? উত্তরে 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “রিয়া।”£2 


তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বলে রিয়ার 
ব্যাখ্যা দেন: 


(al ১৯১৯ ৩০৪৪ ৬১৩০ ৩৪০০ Fo ৫৯০1৯) 


“এক ব্যক্তি সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে মানুষ তাকিয়ে আছে 
বলে সে তার সালাতকে খুব সুন্দর করে আদায় করে”।* 


আরেকটি ছোট শির্ক হল, আল্লাহ ব্যতীত অন্য কিছুর শপথ বা 
কসম করা। যেমন, বাপ-দাদার নামে কসম খাওয়া, মূর্তির কসম 
খাওয়া, কাবা ঘরের কসম খাওয়া, আমানতের কসম খাওয়া 
ইত্যাদি। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


£ মুসনাদ আহমাদ (৫/৪২৮-৪২৯)। 


2 ইবন মাজাহ, হাদীস নং ৪২০৪। হাদীসটি হাসান। 
78 


॥ ১4১৯৬3১০৬৭১ 3১ SLL a Y) 


না।”2 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
AAS) ১১১ 199৯ ৩) এ) ১) 


“তোমরা বলো না, কাবার কসম, বরং বল, কাবার রবের 
শপথ”2)। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
(ALY AZ YD 


“তোমরা আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করো না ।”*€ 


££ আবু দাউদ, হাদীস নং ৩২৪৮। 
* নাসায়ী, হাদীস নং ৩৭৭৩। তবে ভিন্ন শব্দে একই অর্থে। 
£& আবু দাউদ, হাদীস নং ৩২৪৮; নাসায়ী, হাদীস নং ৩৭৬৯ । ইবন হিব্বান, 
৪৩৫৭। 
79 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
॥ ১০১১ 2১০৬ এ ৩৮৪ 


“যে ব্যক্তি আমানত দ্বারা কসম করল, সে আমাদের উম্মতের 
অন্তর্ভূক্ত নয়।৮2 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
(4০191 ৮৮০ ১১ 481 ০ lS ০৮) 


“যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে কসম করে, সে 
কুফরি করল অথবা শির্ক করল।”% অপর এক বর্ণনায়, “(সে 
কুফরি করল) এবং শির্ক করল” 


অপর একটি ছোট শির্ক হলো: আল্লাহ যা চায় এবং আমি 
চাইলাম! (এটা বলা)। যে ব্যক্তি এ কথা বলল, রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, 


* আবু দাউদ, হাদীস নং ৩২৫৩। 
£& মুসনাদে আহমাদ ২/৩৪, ৬৭, ৬৯, ৮৬, ১২৫; আবু দাউদ, হাদীস নং 
৩২৫১; তিরমিযী ১৫৩৫। 


* মুসনাদে আহমাদ ২/১২৫। 
80 


০১411 5৩৩ 03155 4 ০০1) 


“তুমি আমাকে আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করলে, বরং 
কেবলমাত্র আল্লাহ যা চান১৮। 


ছোট শির্কের আরেকটি হচ্ছে, ‘যদি আল্লাহ এবং তুমি না হতে’, 
‘আমার তো আল্লাহ ও তুমি ছাড়া আর কেউ নেই", ‘আমি আল্লাহ 
ও তোমার জিন্মাদারীতে প্রবেশ করলাম’ ইত্যাদি কথা বলা। অথচ 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


॥ ১১৩ sls 481 ০৬ ৩199 I= ৩১৬ ৩৪ Mls ত1%১5 3) 


“তোমরা বলো না, আল্লাহ যা চেয়েছেন এবং অমুক যা 
চেয়েছেন’, বরং বলো, “আল্লাহ যা চেয়েছেন তারপর অমুক যা 
চেয়েছেন'।”১ আলেমগণ বলেন, ‘যদি আল্লাহ তারপর অমুক না 
হত’ এ কথা বলা জায়েয আছে। কিন্তু ‘যদি আল্লাহ এবং অমুক 
না হত’ এ কথা বলা জায়েয নেই। 


প্রশ্ন: এ ধরনের বাক্যের মধ্যে ‘এবং’ ও ‘তারপর’ শব্দদ্ধয়ের মধ্যে 


১ মুসনাদে আহমাদ ১/২১৪; ইবন মাজাহ, হাদীস নং ২১১৭। 


» মুসনাদে আহমাদ ৫/৩৮৪; আবু দাউদ, হাদীস নং ৪৯৮০। 
81 


পার্থক্য কী? 


উত্তর: 'এবং' দ্বারা সংযুক্ত করার মাধ্যমে উভয়ের মাঝে তুলনা ও 
সমতা বোঝায়। সুতরাং যে ব্যক্তি এ কথা বলল, “আল্লাহ এবং 
তুমি যা চেয়েছ’, সে বান্দার চাওয়াকে আল্লাহর চাওয়ার সাথে 
তুলনা করল এবং সমান করে দিলো। কিন্তু যদি ‘অতঃপর’ বা 
‘তারপর’ দ্বারা সংযুক্ত করা হয়, তবে পরবর্তীটি পূর্ববর্তীর 
অনুগামী বোঝায়। সুতরাং যে ব্যক্তি বলল, 'আল্লাহ যা চেয়েছেন, 
তারপর তুমি যা চেয়েছ' সে এ কথা স্বীকার করল, বান্দার চাওয়া 
আল্লাহর চাওয়ার অনুসারী; বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার 
পরেই হয়ে থাকে । যেমন আল্লাহ তা'আলা বলেন, 


1:১১] ধ 20 2 0ম) SE G5 Ys 


“আর তোমরা ইচ্ছে করতে পার না, যদি না আল্লাহ্‌ ইচ্ছে 
করেন।” [সূরা আল-ইনসান: ৩০] 


অবশিষ্ট বাক্যগুলোও অনুরূপ । 


প্রশ্ন: তাওহীদুর রুবুবিয়্যাহ কী? 


82 


উত্তর: এ কথার দৃঢ়ভাবে স্বীকৃতি প্রদান করা যে, আল্লাহ তা'আলা 
সব কিছুর প্রতিপালক, মালিক, শ্রষ্টা, পরিচালক এবং বিধায়ক। 
তার রাজত্বে কোন শরিক নেই, দুর্দশাগ্রস্ততা থেকে বাঁচতে তাঁর 
কেউ নেই, তার বিধানের খগ্ডনকারী কেউ নেই, তার কোন 
নেই। তার রুবুবিয়াতের অর্থ এবং নামসমূহ ও গুণসমূহের যে 
চাওয়া তাতে কোন অংশীদার ও দাবিদার নেই। আল্লাহ তা'আলা 
বলেন, 
GAL ৬ এক BN osc Se of ক LS) 
[\:ee)] 
“সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন আসমান ও 
যমীন এবং সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো”। [সুরা আনআম, 
আয়াত: ১] ও এর পরবর্তী আয়াতসমূহ; এমনকি এ পুরো 
সুরাটিই এর প্রমাণ। আল্লাহ তা'আলা আরও বলেন, 


[ZUNE 0 951৬0 5 Hh LS 
“সমস্ত প্রসংশা আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক ৷” 
[সুরা ফাতেহা, আয়াত: ২] আল্লাহ তা'আলা আরও বলেন, 
J al 553 ৩৪ SEU BHT & ENG ভগ্ন ও ৩৩) 
83 


J টি পি GEN SS FF 905 3 CE Lend Sk 
SST বি sls bis 2 এক FOAL এ SS 

[N00 ও ১2 এ৯া 5 5৩৪৬ ৬৬ HT 5 
“বল, 'আসমানসমূহ ও যমীনের রব কে”? বল, 'আল্লাহ'। তুমি 
বল, “তোমরা কি তাঁকে ছাড়া এমন কিছুকে অভিভাবক হিসেবে 
গ্রহণ করেছ, যারা তাদের নিজদের কোন উপকার অথবা 
অপকারের মালিক না”? বল, ‘অন্ধ ও দৃষ্টিমান ব্যক্তি কি সমান 
হতে পারে? নাকি অন্ধকার ও আলো সমান হতে পারে? নাকি 
তারা আল্লাহর জন্য এমন কতগুলো শরীক নির্ধারণ করেছে, 
যেগুলো তাঁর সৃষ্টির তুল্য কিছু সৃষ্টি করেছে, ফলে তাদের নিকট 
সৃষ্টির বিষয়টি একরকম মনে হয়েছে”? বল, “আল্লাহই সবকিছুর 
সৃষ্টিকর্তা এবং তিনি এক, পরাক্রমশালী”। [সুরা রা'আদ, আয়াত: 
১৬] আল্লাহ তা'আলা আরও বলেন, 


৩৪ ৩৯ 2 ০ 4৯0 2255 2 হি SH UW} 


ig 
EE 


© 58/33145 (59 ADL ৮৩৪ ৩৪ IS ৩৪ 4 SES 
[5 79০11] 
“আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর 


তোমাদেরকে রিষক দিয়েছেন। এরপর তিনি তোমাদের মৃত্যু 
84 


দেবেন, পরে আবার তোমাদের জীবন দেবেন। তোমাদের 
শরীকদের মধ্যে এমন কেউ আছে কি, যে এ থেকে কোন কিছু 
করতে পারবে? তিনি পবিত্র এবং তারা যাদের শরীক করে তা 
থেকে তিনি উ্রে”। [সূরা রুম, আয়াত: ৪০] আল্লাহ তা'আলা 
আরও বলেন, 


১৪ ও SALT 4525 ৩০ জী SE ডিও 399 AT SS ৯ 
| [)):১৬৪)] © x 
“এ আল্লাহর সৃষ্টি; অতএব আমাকে দেখাও, তিনি ছাড়া আর যারা 
আছে তারা কী সৃষ্টি করেছে! বরং যালিমরা সুস্পষ্ট গোমরাহীতে 
রয়েছে।” [সূরা লোকমান, আয়াত: ১১] আল্লাহ বলেন, 
BN ০9০] টি উ SATS 7 ০৪ ৩০1৯৬ fy 
[7 ৭5:১০)] উ ৩৮০% 34 
“তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না তারাই অষ্টা? তারা কি 
আসমান ও যমীন সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাস করে না।” 
[সূরা তুর, আয়াত: ৩৫, ৩৬] আল্লাহ তা'আলা আরও বলেন, 


ভিড 78715875859 ES RE NE ৪1788 
১৬ ৩৯০ HES ৮০৬ UES ৬৩ ০৪১১? ৬৮৭ SS ৯ 
[7০৭৯০ ধর Le 


85 


“তিনি আসমানসমূহ, যমীন ও এতদোভয়ের মধ্যে যা আছে তার 
রব। সুতরাং তাঁর ইবাদাত কর এবং তাঁরই ইবাদাতে ধৈর্যশীল 
থাক। তুমি কি তাঁর সমতুল্য কাউকে জান?” [সূরা মারয়াম, 
আয়াত: ২] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[১৩১৯৭] © atl ৫০৮] 99 Lo iS ST Y 
“তার মত কোন বস্তু নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদরষ্টা।” [সূরা 
আশ-শুরা: ১১] আল্লাহ তা'আলা আরও বলেন, 
BAT SD 4৩৬৪7 এ আত of LLY) 
[DN sD ® =? SG পুধা 5587 নি 
“আর বল, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি কোন সন্তান গ্রহণ 
করেন নি, রাজত্বে তাঁর কোন শরীক নেই এবং অপমান থেকে 
বাঁচতে তাঁর কোন অভিভাবকের দরকার নেই৷’ সুতরাং তুমি 
পূর্ণরূপে তাঁর বড়ত্ব ঘোষণা কর”। [সূরা ইসরা, আয়াত: ১১১] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


SHEN ও 55 4৪৪ 58৫৮5 ও এ 995 FES ও তা 4) 

LS এড © A ৩৪ 8৪ AGG ৪ ৩০৪ 8 ও শা ও NY; 

IE (519৬ Lol oF 6% BLES A ও DN ৪০ iy 
86 


[ov arc ll {© ৮5৫৩ A ৬09 কি 
তাদেরকে আহবান কর। তারা আসমানসমূহ ও যমীনের মধ্যে অণু 
পরিমাণ কোন কিছুর মালিক নয়। আর এ দু'য়ের মধ্যে তাদের 
কোন অংশীদারিত্ব নেই এবং তাদের মধ্য থেকে কেউ তাঁর 
সাহায্যকারীও নয়। আর আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ছাড়া 
তাঁর কাছে কোন সুপারিশ কারো উপকার করবে না। অবশেষে 
যখন তাদের অন্তর থেকে ভয় বিদূরিত হবে তখন তারা বলবে, 
“তোমাদের রব কী বলেছেন”? তারা বলবে, “সত্যই বলেছেন” এবং 
তিনি সুমহান ও সবচেয়ে বড়”। [সূরা সাবা, আয়াত: ২২, ২৩] 


প্রশ্ন: তাওহীদে রুবুবিয়্যার পরিপন্থী বিষয়সমূহ কী? 

উত্তর: সৃষ্টিজগত পরিচালনার ক্ষেত্রে যেকোনো বিষয়ে_ যেমন, 
সৃষ্টি করা, ধ্বংস করা, জীবন দেয়া, মৃত্যু দেয়া, উপকার করা, 
ক্ষতি প্রতিরোধ করা ইত্যাদি রুবুবিয়্যাত বা লালন-পালন সংক্রান্ত 
বিষয়গুলোতে আল্লাহর সাথে অন্য কাউকে কতৃর্বকারক হিসেবে 
বিশ্বাস করা; অথবা তাঁর নাম ও গুণসমূহের দাবি ও চাহিদার 
সামান্যতম বিষয়েও কোনো দাবীদার তথা অংশীদার আছে বলে 


87 


বিশ্বাস করা। যেমন- ইলমে গাইব, বড়ত্ব, অহংকার প্রভৃতিকে 
গাইরুল্লাহর জন্য সাব্যস্ত করা। আল্লাহ তা'আলা বলেন, 
A LF 95 355৫5 LL NIRS ৩৪ SUM ELS LY 
il HT ELS LH AM গড © LIST চলা 9 22 5 
SU ILLS NG LT ৩০০ AT GE 5 ৩ ৬৪ 
[এ ৮] 0৩১৩৯ 
“আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন তা আটকে 
রাখার কেউ নেই। আর তিনি যা আটকে রাখেন, তারপর তা 
ছাড়াবার কেউ নেই। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে 
মানুষ, তোমাদের উপর আল্লাহর নিআমতকে তোমরা স্মরণ কর। 
আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে কি, যে, তোমাদেরকে আসমান 
ও যমীন থেকে রিক দিবে? তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। 
অতএব তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?” [সূরা ফাতের, 
আয়াত: ২, ৩] আল্লাহ তা'আলা আরও বলেন, 


ঘট ১6 96 এ২ 058 UA BE 55 5 ধা এ এ) 

[7০১2 445 

তা দূর করার কেউ নেই। আর তিনি যদি তোমার কল্যাণ চান, 
88 


তবে তাঁর অনুগ্রহের কোন প্রতিরোধকারী নেই।” [সুরা ইউনুস, 
আয়াত: ১০৭] 
৩৪১৬ ৫১ 0১০৬ DGS এ ৩০১০৪ SEIS U 8 TY 
BE পভ ইটা তত ও ৪৪০ CSL Bh 5 IG 990 ৯৬ 
[৮:৮0 € ৪ S85 
“আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা কর, কে আসমানসমূহ ও 
যমীন সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে 'আল্লাহ'। বল, ‘তোমরা 
কি ভেবে দেখেছ- আল্লাহ আমার কোন ক্ষতি চাইলে তোমরা 
পারবে? অথবা তিনি আমাকে রহমত করতে চাইলে তারা সেই 
রহমত প্রতিরোধ করতে পারবে”? বল, ‘আমার জন্য আল্লাহই 
যথেষ্ট'। তাওয়া্কুলকারীগণ তাঁর উপরই তাওয়াক্কুল করে।” [সূরা 
যুমার, আয়াত: ৩৮] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[5৭০০২] ৪ 9১ 31055 3 A SU 4০6৩) 
জানে না।” [সূরা আন‘আম, আয়াত: ৫৯] আল্লাহ তা'আলা আরও 
বলেন, 


89 


[০২৩] ও ঠা এত ডি ০9 50১) 
“তুমি বল, আসমানসমূহে ও জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব 
জানে না।” [সূরা নামাল, আয়াত: ৬৫] আল্লাহ তা'আলা আরও 
বলেন, 

[০০ SAN OE 0০৮5 ৩2 ৪৬৭ তিন J; 
“আর তারা তাঁর জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ব করতে পারে 
না, তবে তিনি যা চান তা ছাড়া”। [সূরা বাকারাহ, আয়াত: ২৫৫] 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(৪1১০১ ০৩ ৩ Sly SL SLL Lb Js dl ০৯৪) 

॥5)১ 42৩ 

“আল্লাহ তা'আলা বলেন, বড়ত্ব আমার পরিধেয়, আর অহংকার 
আমার চাদর। যে ব্যক্তি এ দুটির কোন একটি নিয়ে আমার সাথে 
টানাটানি করে, আমি তাকে আমার জাহান্নামে বসবাস করাব।” 
হাদীসটি সহীহ গ্রন্থে রয়েছে” 


» মুসনাদে আহমাদ ২/২৪৮; ৩৭৬, ৪১৪, ৪২৭, ৪৪২; আবু দাউদ, হাদীস নং 
৪০৯০; ইবন মাজাহ, ৪১৭৪; অনুরূপ হাদীস সহীহ মুসলিমে রয়েছে, হাদীস 


নং ২৬২০ । 
90 


নাম ও গুণে তাওহীদ 
প্রশ্ন: নাম ও গুণে তাওহীদ বলতে কী বুঝ? 


উত্তর: আল্লাহ তা'আলা স্বীয় কিতাবে তার নিজের সম্পর্কে যে 
গুণাগুণ বর্ণনা করেন এবং আল্লাহর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আল্লাহর সুন্দর নামসমূহ ও উচ্চাঙ্গের গুণসমূহ সম্পর্কে 
যে বর্ণনা দেন, তার প্রতি ঈমান আনা। আর এ সব নাম ও 
গুণসমূহকে কোনো প্রকার রকম-পদ্ধতি নির্ধারণ করা ছাড়া 
যেভাবে বর্ণিত আছে সেভাবে ছেড়ে দেয়া। যেমনটি আল্লাহ 
তা'আলা তার কিতাবে একাধিক স্থানে নাম ও গুণাগুণ সাব্যস্ত 
করার সাথে সাথে সেগুলোর কোনো ধরণ-নির্ধারণ ছাড়াই একত্রে 
বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তা'আলা বলেন, 


[০] € © Cle 3 Od V5 LS ও ces HC ¥ 


“তিনি তাদের আগের ও পরের সব কিছুই জানেন, কিন্তু তারা 
জ্ঞান দিয়ে তাঁকে বেষ্টন করতে পারবে না”। [সূরা ত্বাহা, আয়াত: 
১১০] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[১125১551149 atl nl 95 Eh ES এব 


91 


“তার মত কোন বস্তু নেই, তিনি সর্ব শ্রোতা ও সর্ব দরষ্টা।” [সূরা 
আশ-শুরা: ১১] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


TENS রা থা 9 pa এ 9 সেমি এ J) 


[৭ 


“চক্ষুসমূহ তাকে আয়ত্ব করতে পারে না। আর তিনি চক্ষুসমূহকে 
আয়ত্ব করেন। আর তিনি সূক্ষ্দর্শী, সম্যক অবহিত।” [সূরা 
আন'আম, আয়াত: ১০৩] ইত্যাদি। 


সুনান তিরমিযীতে উবাই ইবন কা'ব রাদিয়াল্লাহু আনহু থেকে 
বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
মুশরিকদের ইলাহগুলো সমালোচনা করলেন, তখন তারা 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বলল, 
আপনি আমাদের নিকট আপনার রবের বংশ পরিক্রমা বর্ণনা 
কর। তখন আল্লাহ তা'আলা এ আয়াত নাযিল করেন। হে রাসূল 
আপনি “বলুন, আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষি নন_ তিনি 
কাউকে জন্ম দেন নি তাকেও কেউ জন্ম দেয় নি।” কারণ, যারই 
জন্ম হয় তারই মারা যাওয়া অবধারিত হয় এবং উত্তরসূরী করে। 


92 


কিন্তু আল্লাহ তা'আলা মারা যাবেন না এবং তাঁর কোন উত্তরসূরী 
হবে না। “আর তার সমকক্ষ কেউ নেই”: তার কোন সাদৃশ নেই 
এবং তার কোন দৃষ্টান্ত নেই 


কুরআন ও হাদিস থেকে আল্লাহর সুন্দরতম নামসমূহের প্রমাণ 


প্রশ্ন: কুরআন ও হাদিস থেকে আল্লাহর সুন্দরতম নামসমূহের 
প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


ন্‌ £ A EEE ০০০৭» হর ৪, 
এ B Oi FHS CE 2০১৬ ক 2১1 4452) 


[১/.:-91০]] © 69225156557 


“আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ। সুতরাং তোমরা 
তাঁকে সেসব নামের মাধ্যমে ডাক। আর তাদেরকে বর্জন কর যারা 
তাঁর নামে বিকৃতি ঘটায়। তারা যা করত অচিরেই তাদেরকে তার 
প্রতিফল দেয়া হবে।” [সুরা আ'রাফ, আয়াত: ১৮০] আল্লাহ 
তা'আলা আরও বলেন, 


» মুসনাদে আহমাদ (৫/১৩৪); তিরমিযী, হাদীস নং ৩৩৬৪ হাদীসটি হাসান। 
93 


CEE HN এ less ও ভু উন্ঠা এ এ আসিস ৬) 
[)), 17০৯1] 


“বল, “তোমরা (তোমাদের রবকে) ‘আল্লাহ’ নামে ডাক অথবা 
‘রাহমান’ নামে ডাক, যে নামেই তোমরা ডাক না কেন, তাঁর 
জনাই তো রয়েছে সুন্দর নামসমূহ” [সূরা ইসরা, আয়াত: ১১০] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 
[Ab © ELTON YLT HT 
”। [সূরা ত্বা-হা: ৮] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(22341 0১ ১১০০৮ ৮ ১ 3১ 2৬.4) 01 


“আল্লাহর জন্য নিরানব্বইটি নাম আছে। যে ব্যক্তি এ নামগুলোকে 
সংরক্ষণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে+4” হাদীসটি সহীহ 
গ্রন্থে রয়েছে। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


* বুখারী, হাদীস নং ২৭৩৬,৭৩৯২। 
94 


ALS ও 4১96 ০০ a আদি | ৬৪৭ ০০ Ei আনি) 
bE 3 Sus Al de BS 5b 9 ৪৬ ০০০৪০ 

(a rl 01০ 
“হে আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করছি, এ সকল 
নামসমূহ দ্বারা যা শুধু তোমার, যার দ্বারা তুমি তোমার নিজের 
জন্য রেখেছ, অথবা তোমার কিতাবে তুমি নাযিল করেছ, অথবা 
তুমি তোমার কোন মাখলুককে শিখিয়েছ, অথবা তুমি তোমার 


ইলমে গাইবে রেখে দিয়েছ। তুমি মহান আল-কুরআনকে আমার 
অন্তরের জন্য প্রেরণা বানাও”১” 


প্রশ্ন: কুরআন থেকে সুন্দরতম নামসমূহের দৃষ্টান্ত কী? 
উত্তর: আল্লাহ তা'আলার বাণী: [৮৮:৮১ 6754 ৫0০ SE এরাও 
“নিশ্চয় আল্লাহ্‌ শ্রেষ্ঠ, মহান।”। [সুরা আন-নিসা: ৩৪] 


আল্লাহ তা'আলার বাণী: [৮৮ :২।১৯] ধ 60155 ৬৮ ৩৫ 4 ও 


* মুসনাদে আহমাদ, ১/৩৯১, ৪৫২; ইবনে হিব্বান, ৯৬৮। 
95 


“নিশ্চয় আল্লাহ অতি সৃক্ষ্দর্শী, সম্যক অবহিত”। [সূরা আল- 
আহযাব: ৩৪] 


আল্লাহ তা'আলার বাণী: [55:০৬] € 6 152 0515 ৩৫ ০৫৯ 
“নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাবান।” [সূরা ফাতির: ৪8] 

আল্লাহ তা'আলার বাণী: ([)৮৮:০..5]1] { & 1% ৬০৮০ 1 565) 
“আর আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।” [সুরা আন-নিসা: ১৩৪] 
আল্লাহ তা'আলার বাণী: [)০A::১॥ { 3 ০451578 1 565 ট 
“এবং আল্লাহ্‌ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।” [সূরা আন-নিসা: ১৫৮] 
আল্লাহ তা'আলার বাণী: [).4::L॥ 8 25 54 ৩৫ এটা ৩) 
“নিশ্চয়ই আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু।” [সূরা আন-নিসা: ১০৬] 
আল্লাহ তা'আলার বাণী. 1 ধ 6:55 355 ঞা 3) 

“আর আল্লাহ্‌ তো দয়ার্ ও পরম দয়ালু।” [সূরা আন-নূর: ২০] 


96 


আল্লাহ তা'আলার বাণী: [৫4৮ 544] ভূ ও 245 ৩6 25৯ 


“আর আল্লাহ্‌ অভাবমুক্ত, পরম সহনশীল ।” [সুরা আল-বাকারা: 
২৬৩] 


আল্লাহ তা'আলার বাণী: [৬৮:১ { 45 3০৪ 4৫ 

“তিনি তো প্রশংসার যোগ্য ও অত্যন্ত সম্মানিত ৷” [সুরা হুদ: ৭৩] 
আল্লাহ তা'আলার বাণী: [০+:১০৯] ধ ৪) ৮:৯০ 5৬৪ ৫3 3৯ 
“নিশ্চয় আমার রব সবকিছুর রক্ষণাবেক্ষণকারী।” [সূরা হুদ: ৫৭] 
আল্লাহ তা'আলার বাণী: [7১:১৯] 3) পি ৩৯০৪ 35৩1) 


“নিশ্চয় আমার রব খুব কাছেই, ডাকে সাড়া প্রদানকারী।” [সূরা 
হুদ: ৬১] 


আল্লাহ তা'আলার বাণী: [১:১ { টে (2৪) ০2৩ 56 এটা ৩) 


“নিশ্চয় আল্লাহ্‌ তোমাদের উপর পর্যবেক্ষক।” [সুরা আন-নিসা: ১] 


97 


আল্লাহ তা'আলার বাণী: [১৭ :০..১0] ধ 9 3S LL HS ৯ 
“কার্যোদ্ধারে আল্লাহই যথেষ্ট।”। [সূরা আন-নিসা: ১৩২] 
আল্লাহ তা'আলার বাণী: [৮৭:1১] { 8) (১৮০ L045 ট 


“আর হিসাব গ্রহণকারীরূপে আল্লাহই যথেষ্ট।”। [সূরা আল- 
আহযাব: ৩৯] 


আল্লাহ তা'আলার বাণী: [০:০৮] 93522 5৬৪ ৬ ৬ HT 58) 


“আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন”। [সূরা আন-নিসা: 
৮৫] 


আল্লাহ তা'আলার বাণী: [10 45৪6 5৩ ৫50 
“তিনি সব কিছু প্রত্যক্ষকারী।”। [সূরা সাবা: ৪৭] 
আল্লাহ তা'আলার বাণী: [0:৩1 (9 4০৫ ৮৬6 ০৯4৫৯ 


£ 


“নিশ্চয় তিনি (আল্লাহ্‌) সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন।” 
[সূরা ফুসসিলাত: ৫৪] 


98 


আল্লাহ তা'আলার বাণী: [0:০ 0 চা কা AJ ALN 


“আল্লাহ, তিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব 
চিরপ্রতিষ্ঠিত ধারক”। [সূরা আলে ইমরান, আয়াত: ২] 


আল্লাহ তা“আলার বাণী: 


20 


[M2410 {O 0০ ৪৩৯ J 9৯ দান), 


“তিনিই প্রথম ও শেষ; তিনিই সর্বোচ্চ ও সবচেয়ে নিকটে; আর 
তিনি সকল বিষয়ে সম্যক অবগত”। [সুরা হাদীদ, আয়াত: ৩] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 


[St এ TREE ধা 2 


জ্ঞাতা; তিনিই পরম করুণাময়, দয়ালু। তিনিই আল্লাহ; যিনি ছাড়া 
কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিভ্র, ক্রটিমুক্ত, 


99 


অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে তা হতে পবিত্র মহান! 
তিনিই আল্লাহ; ত্রষ্টা, উত্ভাবনকর্তা, আকৃতিদানকারী; তাঁর রয়েছে 
সুন্দরতম নামসমূহ।” [সুরা হাশর, আয়াত: ২২, ২৪] আরও 
অনেক কুরআনের আয়াত রয়েছে। 


হাদিস থেকে সুন্দর নামসমূহের দৃষ্টান্ত 
প্রশ্ন: হাদিস থেকে সুন্দরতম নামসমূহের দৃষ্টান্ত কী? 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: 


48 ১140) bl ০৯০০ ০১১ 481 3 বউ A ৯৯০ এ8। 413.) 
CA ০১০] ৯১১ ০৯১৭] ০১৪ lS 


সহনশীল। আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই, তিনি মহান 
আরশের রব্ৰ। আল্লাহ ছাড়া কোন হক ইলাহ, নেই তিনি 
আসমানের রব্ব ও জমিনের রব্ব এবং আরশের সম্মানিত 
রব্ব ১1৮ 


+ বুখারী, হাদীস নং ৭৪৩১, ৭৪২৬; মুসলিম, হাদীস নং ২৭৩০। 
100 


অনুরূপ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: 
॥ ১০১২) ০১৬ ৪০৩৩1155919 ১11১ 51১ ৪:৪৬) 


“হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, হে সম্মান ও প্রতিপত্তির 
মালিক, হে আসমান ও জমীনের উদ্ভাবক”১5। 


তদ্রুপ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: 


১৯১ lB 35০ ০০১৭ ও et শন ৮০৯ ৩ এ এস কি 

॥ ০2০01 rl 
“আল্লাহর নামে, যার নামের সাথে জমিনে কিংবা আসমানে 
কোনো কিছুর ক্ষতি হয় না, আর নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ+”। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: 


(4$৩1-০9 ৮৩৪৯ BS ৩০) (৯১৭1১ ০1১০, ১5 89505 এ) 0০ 2810 


» মুসনাদে আহমাদ ৩/১২০, ১৫৮, ২৪৫; আবু দাউদ, হাদীস নং ১৪৯৫। 
» মুসনাদে আহমাদ: ১/৬২, ৬৬, ৭২; আবু দাউদ, হাদীস নং ৫০৮৮; 
তিরমিযী: ৩৩৮৮; ইবন মাজাহ: ৩৮৬৯ । 
101 


“হে আল্লাহ! আপনি গায়েব ও উপস্থিত সবকিছুর জ্ঞানী, 
আসমানসমূহ ও যমীনের সৃষ্টিকর্তা, সব কিছুর রব্ব ও মালিক”? 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: 


303 gt  ৩১১ by ball ০১০৯] ০১১ el SUL ৯৯ (80 ॥ 
PES Fr ০০ ৬৬ ১৭ 0503 GED ৪০৯ ০১০ SA 
4১০ ০৮১ ১৯৩। ০39 sgt ০ ০৯৩ 99৭1 ০ oly Isl আঁ 
ns ৬১৪১ ০০৪৪ ৩৮৬ Sh শট ৪৯ ০০৪৩ ০৯৬ Sh og 

১১৭৪৫ 


“হে আল্লাহ! সাত আসমান ও যমীনের রব, মহান আরশের রব, 
আমাদের রব ও সকল কিছুর রব, শস্য-বীজ ও আঁটি বিদীর্ণকারী, 
তাওরাত, ইঞ্জীল ও কুরআন নাধিলকারী! আমি আপনার কাছে 
আশ্রয় প্রার্থনা করছি এমন প্রতিটি ক্ষতিকারকের ক্ষতি হতে যার 
কপালের সম্মুখভাগ আপনি পাকড়াওকারী। আপনিই প্রথম, 
আপনার পূর্বে কিছু নেই; আপনিই শেষ, আপনার পরে কিছু নেই; 
আপনিই সবার উপরে, আপনার উপরে কিছু নেই; আপনিই 


» মুসনাদে আহমাদ: ১/৯, ১০, ১৪, ২/১৯৬, ২৯৭; আবু দাউদ, হাদীস নং 
৫০৬৭; তিরমিযী, হাদীস নং ৩৫২৯। 
102 


পৰ্যন্ত৷ 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: 


০০ ly ৩৬৯ ৩০১ ০৯১৭) ০১০০৮ cf এ এ] (1 

৬২০৩ ৩৬৪ ০০9 DI SL ৯ 
“হে আল্লাহ! আপনার জন্য যাবতীয় প্রশংসা, আপনি আসমান, 
যমীন ও এতদুভয়ের মধ্যে যা আছে সবার নূর, আর আপনার 


জন্যই যাবতীয় প্রশংসা, আপনি আসমান, যমীন ও এতদুভয়ের 
মধ্যে যা আছে সবকিছুর ধারক...” হাদীসের শেষ পর্যন্ত£। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: 


SH ১৯০] ১০৭] ০০ ২) ৭1 3 dhl sf abl etl SU AUS) “ ) 
(০11১ এ ০০৪৭১ ln ds ho 


“হে আল্লাহ! আপনি আপনার কাছে চাচ্ছি, কারণ, আমি সাক্ষ্য 


“ মুসলিম, হাদীস নং ২৭১৩। 


এ বুখারী, হাদীস নং ১১২০, ৬৩১৭; মুসলিম, হাদীস নং ৭৬৯। 
103 


দিচ্ছি যে, নিশ্চয় আপনি আল্লাহ, আপনি ব্যতীত কোনো হক 
ইলাহ নেই; আপনি একক, অমুখাপেক্ষী, যিনি জন্মগ্রহণ করেন নি, 
কাউকে যিনি জন্মও দেন নি, আর তাঁর কোনো সমকক্ষও 
নেই”। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: 


৬৪০৩ 5১91201 ৮4৪০0) 
“হে হৃদয়সমূহের পরিবর্তনকারী...১” হাদীসের শেষ পর্যন্ত। 


আল্লাহর সুন্দর নামসমূহের দ্বারা যা বুঝা যায় 
প্রশ্ন: সুন্দর নামসমূহের দ্বারা কত প্রকারের অর্থ বুঝা যায়? 
উত্তর: আল্লাহর সুন্দর নামসমূহের তিন প্রকারের অর্থ বুঝা যায়। 
এক. এ নামগুলো হুবহু আল্লাহর সত্তার উপর প্রমাণবহ; দুই, এ 
নামগুলো থেকে নির্গত গুণাগুণসমূহও এর অন্তর্গত অর্থ হিসেবে 
বিবেচিত। তিন, এ নামগুলো থেকে নির্গত নয় এমন গুণগুলোর 
উপরও এগুলো বাধ্য-বাধকতার কারণে প্রমাণবহ। 

প্রশ্ন: আল্লাহর সুন্দর নামসমূহের দ্বারা যে তিনটি অর্থ বুঝা যায় 


£ ইবন মাজাহ, হাদীস নং ৩৮৫৭; তিরমিযী, হাদীস নং ৩৪৭৫। 


* তিরমিযী, হাদীস নং ৩৫২২; মুসনাদে আহমাদ ৬/২৯৪, ৩১৫। 
104 


তার উদাহরণ কী? 

উত্তর: এর দৃষ্টান্ত হল, আল্লাহ তা'আলার অন্যতম নাম “রহমান ও 
রাহিম” । এ দুটি যার নাম, হুবহু সেই সত্তা মহান আল্লাহ্‌কে 
বুঝায়। আর এ দুটি নাম থেকে যে ‘রহমত’ বা “দয়ার, গুণ 
নির্গত, সেটিও এ নামের অন্তর্গত বিষয়। আর এ ছাড়া অন্যান্য 
গুণ যেগুলো এ দুটি থেকে নির্গত নয়, যেমন হায়াত, কুদরত, 
ইত্যাদি গুণগুলো এ দুটি নামের বাধ্য-বাধ্যতামূলক অর্থ“*। আল্লাহর 
অন্যান্য সব নামগুলোও অনুরূপই। কিন্তু সৃষ্টি বা মাখলুকের ক্ষেত্রে 
বিষয়টি এক রকম নয়। কারণ, অনেক সময় দেখা যায়, 
একজনের নাম হাকীম (বিজ্ঞ) কিন্তু সে জাহেল (মূর্খ), একজনে 
নাম হাকাম (সুবিচারকারী) কিন্তু সে জালিম, একজনের নাম রাখা 
হয়েছে আযীয (প্রতাপশালী) কিন্তু সে হীন, একজনের নাম শরীফ 
(ভদ্র) কিন্ত সে নিকৃষ্ট ও অভদ্র, আবার একজনের নাম করিম 
(সম্মানিত) কিন্তু সে তিরস্কৃত, একজনের নাম সালেহ (নেককার) 
কিন্তু সে বদকার, একজনের নাম রাখা হয়েছে সাঈদ (ভাগ্যবান) 
কিন্তু সে দুর্ভাগা। আবার কারো নাম রাখা হয়েছে, হানযালা, আসাদ 
ও আলকামা অথচ তারা কেউ সাহসী নয়। এ হল বান্দার অবস্থা । 


“ কারণ, রহমত থাকবে, অথচ ক্ষমতা থাকবে না, অনুরূপ রহমত থাকবে, 
আর রহমতকারী জীবিত হবেন না, তা হতে পারে না। সুতরাং এগুণগুলো 


রহমান নামের জন্য বাধ্য-বাধকতাপূর্ণ গুণ। [সম্পাদক] 
105 


কিন্তু আল্লাহ তা'আলার অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তাঁর প্রশংসাসহ 
পবিত্রতা ঘোষণা করছি! তিনি তেমনই, যেমনটি তিনি তাঁর নিজের 
সম্পর্কে বর্ণনা দিয়েছেন; মাখলুক তাঁর যে বর্ণনা দেয়, তিনি তার 
অনেক উৰ্ধ্বে। 


অন্তভূক্তিতার দিক থেকে আল্লাহর সুন্দর নামসমূহের প্রকারভেদ 


প্রশ্ন: অন্তর্ভুক্ত হওয়ার দিক বিবেচনা করলে আল্লাহর সুন্দর 
নামসমূহের অর্থ কত প্রকার? 


উত্তর: এ দিক বিবেচনায় আল্লাহর সুন্দর নামসমূহ চার প্রকার: 


এক: এমন নাম যা সকল সুন্দর নামসমূহের অর্থকে অন্তর্ভুক্ত 
করে। আর সে নামটি হল, ‘আল্লাহ’ নাম। এ কারণেই সমস্ত 
নামগুলো এর সিফাত বা গুণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন, আল্লাহ 
তা'আলার বাণী: 


[td ৪১5০ ৮)তা ST আটক) 


“তিনিই আল্লাহ; স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতিদানকারী।” [সুরা 
হাশর, আয়াত: ২৪] এ নামটি কখনো অন্য কোন নামের অনুগামী 


106 


হিসেবে আসে নি। 


দুই: যে নামগুলো আল্লাহর সত্তার গুণগুলোকে অন্তর্ভুক্ত করে। 
যেমন, আল্লাহর নাম! ‘সামী’ (সর্বশ্রোতা)। এ নামটি আল্লাহর 
শ্রবণ’কে অন্তর্ভুক্ত করে, যা যাবতীয় আওয়াজকে শামিল করে; 
গোপন ও প্রকাশ্য স্বরের মধ্যে তার নিকট কোনো পার্থক্য নেই। 
আল্লাহর অপর একটি নাম এ৷ “বাসীর, (সের্বদ্রষ্টা)। এ নামটি 
আল্লাহ তাঁর “দৃষ্টিকে অন্তর্ভুক্ত করে৷ দেখা যায় এমন সমস্ত বস্তুর 
মধ্যে আল্লাহর দৃষ্টি প্রযোজ্য; স্থূল হোক বা সুম্ম হোক আল্লাহর 
দৃষ্টিতে সব সমান__ উভয়ের মধ্যে কোন পার্থক্য নেই। আল্লাহর 
অপর একটি নাম | ‘আলীম’ (সর্বক্ঞ)। তা ‘ইলম’ বা জ্ঞানকে 
অন্তর্ভুক্ত করে। তার ইলম সমস্ত কিছুকে শামিল করে আছে, তার 
ইলম থেকে কোনো কিছু গায়েব থাকতে পারে না। আল্লাহ 
তা'আলা বলেন, 


৩5 ৩৪ ANG LENT ও 9 ০০2] ৪ 25১ 5 LE ৩০ Y টি 


“আসমানসমূহ ও যমীনে অনু পরিমাণ কিংবা তদপেক্ষা ছোট 
অথবা বড় কিছুই তাঁর অগোচরে নেই, বরং সবই সুস্পষ্ট কিতাবে 


107 


রয়েছে।” [সূরা সাবা, আয়াত: ৩] 


আরেকটি নাম 2.5) “আল-কাদীর' (সর্ব ক্ষমতার অধিকারী), যে 
নামটি প্রতিটি বস্তুর সৃষ্টি করা ও না করার উপর আল্লাহর কুদরত 
বা ক্ষমতাকে অন্তর্ভুক্ত করে। 


তিন: আল্লাহর কিছু নাম তাঁর কর্মের গুণকে অন্তর্ভুক্ত করে। 
যেমন, আল-খালেক সৃষ্টিকর্তা), আর-রাযেক (রিযিকদাতা), আল- 
বারী (উদ্ভাবনকর্তা), আল-মুসাওয়ির (আকৃতিদানকারী) ইত্যাদি। 


চার: আল্লাহ তা'আলার কিছু নাম তিনি যে সব ধরনের দুর্বলতা 
থেকে পবিত্র ও পরিচ্ছন্ন, সেটাকে অন্তর্ভুক্ত করে। যেমন, আল- 
কদ্দুস, আস-সালাম। 


নামসমূহের প্রকারভেদ 


প্রশ্ন: আল্লাহ তা'আলার জন্য ব্যবহার করার দিক বিবেচনায় সুন্দর 
নামসমূহ কত প্রকার? 


উত্তর: আল্লাহ তা'আলার জন্য ব্যবহার করার দিক বিবেচনায় 
আল্লাহর সুন্দর নামসমূহের বিভিন্ন প্রকারের হতে পারে। 


108 


* কিছু নাম আছে যেগুলো আল্লাহর উপর এককভাবে ব্যবহার 
করা যায় অথবা অন্য কোনোটির সাথে মিলিয়েও ব্যবহার করা 
হয়। আর এগুলো যেভাবেই ব্যবহার করা হোক না কেন, সিফাতে 
কামাল বা পূর্ণতার গুণাবলি সমৃদ্ধ। যেমন, চিরঞ্জীব, সর্বসত্তার 
ধারক, একক-সত্তা, অমুখাপেক্ষী ইত্যাদি । 


* আবার কতক নাম আছে যেগুলো আল্লাহর উপর তার 
বিপরীতটি উল্লেখ করা ছাড়া ব্যবহার করা হয় না। এ ধরনের 
নাম যদি একাকী উল্লেখ করা হয়, তাহলে আল্লাহর প্রতি 
অপূর্ণতার ধারণার সৃষ্টি হয়। যেমন, ক্ষতিকারক ও উপকারকারী, 
দানকারী ও বাধাদানকারী, ইজ্জতের মালিক ও বেইজ্জতের 
মালিক, সম্মান ও অসম্মানের মালিক ইত্যাদি। এখানে শুধু 
ক্ষতিকারক, বাধাদানকারী, বেইজ্জতের মালিক ইত্যাদি একা 
উল্লেখ করা বৈধ হবে না। কুরআন ও হাদিসে কোথাও এ ধরনের 
সিফাত আল্লাহর জন্য একা ব্যবহার করা হয় নি। এ ধরনের 
একটি নাম হল, =: (প্রতিশোধগ্রহণকারী) কুরআনে এ নামটি 
কোথাও একা ব্যবহার করা হয় নি। যেখানেই এ শব্দ ব্যবহার 
করা হয়েছে, সেখানে তার সম্পৃক্ত করে অপর শব্দ ব্যবহার করা 
হয়েছে; যেমন, আল্লাহ তা'আলা বলেন, 


109 


[৫৫ 32 বৃ © 55522 Gal ও) 


“নিশ্চয় আমরা অপরাধীদের থেকে প্রতিশোধগ্রহণকারী”। [সূরা 
আস-সাজদাহ: ২২] 


অথবা ১১ শব্দটিকে এ সিফাতের মাছদার বা ধাতুর সাথে সংশ্লিষ্ট 
করে ব্যবহার করা হয়েছে। যেমন, আল্লাহ তা'আলা বলেন, 


[5% lal ধ 8240 55256 DT ৬) 


“নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধগ্রহণ-কারী।” [সূরা 
ইব্রাহিম, আয়াত: ৪৭] 


কুরআন থেকে আল্লাহর সত্তাগত গুণসমূহের দৃষ্টান্ত 


প্রশ্ন: উপরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তা'আলার কিছু সিফাত 
বা গুণ আছে সত্তাগত আর কিছু আছে কর্মণত। কুরআনের 
আয়াত থেকে সত্তাগত সিফাত বা গুণসমূহের দৃষ্টান্ত কী? 


উত্তর: আল্লাহ তা'আলার বাণী: 
[75:-]্€ ৪ ১৮৯৩ NS FY 


110 


“বরং তাঁর দু'হাত প্রসারিত” [সূরা মায়েদা, আয়াত: ৬৪] 


[// ১০০৪] € © 425 Yds ৪৬৪ $y 


“তাঁর চেহারা (ও সত্তা) ছাড়া সব কিছুই ধ্বংসশীল” [সূরা কাসাস, 
আয়াত: ৮৮] 


[VS ® 241 HE; ৬১০ ৯5 9) 


চেহারা (ও সত্তা)।” [সুরা রহমান, আয়াত: ২৭] 


[৮৭4৮] ধ © ৩: এ 


“যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও।” [সূরা ত্বাহা, 
আয়াত: ৩৯] 


[৫7:7১] il 3 731 3 
“তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা!” 
[574৮] © 55 ls এ) 


111 


“নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, কারণ আমি শ্রবণ করি এবং 
দেখি”। [সূরা ত্বাহা, আয়াত: ৪৬] 
[১.৬ © Us 3 Sk VG HES GG rel G5 CY 


“তিনি তাদের আগের ও পরের সব কিছুই জানেন, কিন্তু তারা 
জ্ঞান দিয়ে তাঁকে বেষ্টন করতে পারবে না”। [সূরা ত্বাহা, আয়াত: 
১১০] 


[nt LEO CIES ৬৮ ES 

“আর আল্লাহ মুসার সাথে সুস্পষ্টভাবে কথা বলেন।” [সূরা নিসা, 
আয়াত: ১৬৪] 

[১:1৮] 9510 cS ০৪5১ ৩4০ ৬০৫ সু 


“আর স্মরণ করুন, যখন আপনার রব মুসাকে ডেকে বললেন, 
‘তুমি যালিম সম্প্রদায়ের কাছে যাও”।” [সূরা আশ-শু“আরা, 
আয়াত: ১০] 

[৫০-১1১০)] © BAAN এ ০০ এ নি এ? 


112 


“এবং তাদের রব তাদেরকে ডাকলেন যে, “আমি কি তোমাদেরকে 
এ গাছটি থেকে নিষেধ করি নি” ? [সুরা আল-আ'রাফ, আয়াত: 
২০] 


[০০০০] (© SAT ETL Li 2৯৫ চিট ৯ 
“আর সেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, “তোমরা 


রাসূলদেরকে কী জবাব দিয়েছিলে?” [সূরা আল-কাসাস, আয়াত: 
৪৬] ইত্যাদি আয়াতসমূহ । 


হাদিস থেকে সত্তাগত গুণসমূহের দৃষ্টান্ত 
প্রশ্ন: হাদিস থেকে সভাগত সিফাতের দৃষ্টান্ত কী? 
উত্তর: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


০০ ০/৪ 1 ৯০] ৩ ৫29 ৬৮১৮ 3) ARES 2. 52 2১৩০৯) 
( 4৩. 


“আল্লাহর পর্দা হলো নূর; যদি তা তিনি খোলেন, তবে তাঁর 
মাখলুক থেকে যতটুকু পর্যন্ত তাঁর চোখের দৃষ্টি যায়, তাঁর চেহারার 


113 


উজ্জ্বলতা সে পর্যন্ত জ্বালিয়ে দেবে”5। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


১৮ 3৪৬0০0৬054৯ ৬০০ নি ৬০৯ Y ৯৩ এ ৩০৪) 
৩) 1 4০ ২১০০১ ৯ উ ৩০০৪০) ৮৬০ ০০১৯১ chil 3 
(2 ২৬৪) 3০২ ৪] 9 ১০৪] ৫১৪৭। 


“আল্লাহর ডান হাত পরিপূর্ণ। রাত ও দিনের দান-খয়রাতে তার 
কোন ঘাটতি হয় না। আসমান ও জমিনের সৃষ্টি থেকে শুরু করে 
আজ পর্যন্ত তিনি যা দান করেছেন, তাতেও তার ডান হাতে যা 
আছে তাতে কোনো কমতি হয় নি। আর তাঁর আরশ পানির 
উপর। আর তাঁর অপর হাতে রয়েছে বরকত অথবা গ্রহণ করা, 
তিনি উঠান এবং নামান।4” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের হাদিসে 
আরও বলেন, 


ead ৩০ das lsh ০০৪ Ml SSS G4 3 dll 


£ মুসলিম, হাদীস নং ১৭৯। 


£ বুখারী, হাদীস নং ৪৬৮৪, ৭৪১১; মুসলিম, হাদীস নং ৯৯৩। 
114 


“আল্লাহ তা'আলা তোমাদের কাছে গোপন থাকবেন না; আল্লাহ 
কানা নন।” এ কথা বলে, তিনি তার হাত দিয়ে চোখের দিকে 
ইশারা করেন“। 


আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


॥ ১৯] ১১৩ ০35 45139০559১১ ১১০৩ ৬৬ 


“হে আল্লাহ! আমি তোমার নিকট কল্যাণকর বিষয়টি প্রার্থনা 
করছি তোমার ইলমের মাধ্যমে, আর আমি তোমার নিকট সামর্থ্য 
মহা অনুগ্রহ কামনা করছি। কারণ, তুমি ক্ষমতা রাখ আর আমি 
ক্ষমতা রাখি না, আর তুমি জান, আমি জানি না, নিশ্চয় তুমি 
গায়েবের বিষয়ে সর্বাধিক জ্ঞানী” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


% বুখারী, হাদীস নং ৩০৫৭; মুসলিম, হাদীস নং ১৬৯। 


& বুখারী, হাদীস নং ১১৬২; আবু দাউদ, হাদীস নং ১৫৩৮; তিরমিযী: ৪৮০। 
115 


॥ (3১917১০৯৩৮০ ৩১৯৭৩ WE ৮ ৩১০০৩ ৩০০৪ 


“তোমরা কোন বধির কিংবা অনুপস্থিতকে ডাকছ না। তোমরা 
শ্রবণকারী, সর্বদ্রষ্টা ও নিকটে অবস্থানকারীকে ডাকছ”**। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
৬৩৭॥ এ 9৬ 2৩ ASL ৯ ও ০ ১০11 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন আল্লাহ 
তা'আলা কোন বিষয়ে ওহী প্রেরণ করার ইচ্ছা করেন, তখন তিনি 
ওহীর মাধ্যমে কথা বলেন”... হাদীসের শেষ পর্যন্ত*। 


ওয়াসাল্লাম বলেন, 


(1557 954 2588 কস ও এটি] ৫5821 
“মহান আল্লাহ বলেন, হে আদম! তখন আদম বলবেন, আমি 


£ বুখারী, হাদীস নং ২৯৯২, ৪২০৫; মুসলিম ৪৪, ৪৫। 
% ইবন আবি আছেম, আস-সুন্নাহ, হাদীস নং ৫১৫; আজুররী ফিশ শরী'আহ, 


হাদীস নং ১২৬। হাদীসটির সনদ দুর্বল। 
116 


হাজির...”, হাদীসের শেষ পর্যন্ত%। অনুরূপভাবে হাশরের মাঠে 
বান্দাদের সাথে আল্লাহর কথোপকথন, জান্নাতীদের সাথে আল্লাহর 
কথা বলা, প্রভৃতি যেগুলোর অগণিত অসংখ্য প্রমাণাদি রয়েছে। 


কুরআন থেকে কর্মগত সিফাত বা গুণের দৃষ্টান্ত 
প্রশ্ন: কুরআন থেকে কর্মগত সিফাতের দৃষ্টান্ত কী? 
উত্তর: আল্লাহ তা'আলা এর বাণী, 
[৭8১০] © ৮2014105702) 


“অতঃপর তিনি আল্লাহ) আসমানের প্রতি ইচ্ছা করলেন” [সূরা 
বাকারাহ, আয়াত: ২৯] 


[৫৭,৪০৪ 40156 ও সু 5 05) 


“তারা কি এরই অপেক্ষা করছে যে, তাদের নিকট আল্লাহ 
আসবেন? [সূরা বাকারাহ, আয়াত: ২১০] 


১০৮এঠ মা (2 ১৬০০৪ CF ০৮০১9 ০১৩৬ ৬৮ HUIS ৬) 


5 বুখারী, হাদীস নং ৩৩৮৪; মুসলিম, হাদীস নং ২২২। 
117 


[7:৮9] ধু 43253 84052: 


“আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয় নি। অথচ 
কিয়ামতের দিন গোটা যমীনই থাকবে তাঁর মুষ্টিতে এবং 
আকাশসমূহ তাঁর ডান হাতে ভাঁজ করা থাকবে”। [সূরা আয- 
যুমার, আয়াত: ৬৭] আল্লাহ আরও বলেন, 


[4০:১০] { 22 222 68 5 4555) 


“আমি যাকে আমার দু'হাতে সৃষ্টি করেছি, তার প্রতি সিজদাবনত 
হতে তোমাকে কিসে বাধা দিল?।” [সূরা আরাফ, আয়াত: ১২] 


ee SLMS 0k $F we CHS এ 


উপদেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা” [সুরা আরাফ, 
আয়াত: ১৪৫] 


[ir :230,0NN 18০ 22571654551 KS 5 


“অতঃপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন 
তখন তা তাকে চূর্ণ করে দিল এবং মূসা বেহুশ হয়ে পড়ে গেল।” 


118 


[সূরা আরাফ, আয়াত: ১৪৩] আল্লাহ আরও বলেন, 
DANO ৪2৪ ৩৫28 ওঠা ও 


“নিশ্চয় আল্লাহ করেন যা তাঁর ইচ্ছা”। [সূরা আল-হাজ: ১৮] 
ইত্যাদি আয়াতসমূহ ৷ 


হাদিস থেকে কর্মগত গুণাবলির দৃষ্টান্ত 
প্রশ্ন: হাদিস থেকে কর্মগত সিফাত বা গুণসমূহের দৃষ্টান্ত কী? 
উত্তর: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: 
Sad ৯] JAMES ক্রেজ ০ ৬ ৪৬০৭ এ] আর KU dj) 


“আমাদের প্রভূ প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, 
যখন শেষ রাতের এক তৃতীয় অংশ বাকী থাকে... ।:*” হাদীসের 
শেষ পৰ্যন্ত ৷ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


» বুখারী, হাদীস নং ১১৪৫, ৬৩২১; মুসলিম, হাদীস নং ৭৫৮। 


119 


॥ 13) ০৩ 9092 ১১ bl ১১২০ ৩৯ ও ১৯০ “ll ১৬2৩ ) 
৮৪১১ 


“আল্লাহ তা'আলা তাদের নিকট তাঁর স্বীয় আকৃতিতে আসবেন, যে 
আকৃতি দেখে তারা তাঁকে চিনবে। তখন তিনি বলবেন: “আমি 
তোমাদের রব’, তারা তখন বলবে: ‘আপনি আমাদের রব...” 
হাদীসের শেষ পর্যন্ত%। এ হাদিসের কর্মগত সিফাত বা গুণ দ্বারা 
উদ্দেশ্য করছি আল্লাহর ‘আগমন করা'-কে, তাঁর আকৃতিকে নয়। 
এটি ভালোভাবে বুঝে নিন। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


0 155 ০ 4৮৯ ৩9৬৭ ৩১) ০০১৭] 2০৬৪) (9 ০০ dhl ob 
E23 SU 


আর আসমানসমূহ তার ডান হাতে থাকবে, তারপর তিনি বলবেন, 
আমিই বাদশাহ!...” হাদীসের শেষ পর্যস্ত*। 


5 বুখারী, হাদীস নং ৬৫৭৩, ৭৪৩৭; মুসলিম, হাদীস নং ১৮২। 


* বুখারী, হাদীস নং ৪৮১২, ৬৫১৯, ৭৩৮২; মুসলিম, হাদীস নং ২৭৮৭ ৷ 
120 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
০ ৬4১০ ৪১ 4০৪ ০ ৮ SH 91 401৬৯ ৪ 


“আল্লাহ তা'আলা যখন মখলুককে সৃষ্টি করেন, তিনি নিজ হাতে 
তার নিজের উপর লিখে দেন, আমার রহমত আমার ক্রোধের 
উপর বিজয়ী ৷” 


আদম ও মুসা আলাইহিস সালামের মধ্যকার বিতর্কের হাদীসে 
এসেছে, 


(৬442 lA bs 4১৬০৯ 481 ৮০০ ৩৮ ৬৯ 039) 


মূসা! আল্লাহ তা'আলা তোমার সাথে কথা বলার মাধ্যমে তোমাকে 
নির্বাচন করেছেন, আর তাওরাতকে তোমার জন্য নিজ হাতে 
লিপিবদ্ধ করেছেন।”* এখানে আল্লাহ তা'আলার ‘কথা’ ও তাঁর 
হাত" আল্লাহর সন্তাগত সিফাত। পক্ষান্তরে “কথা বলা’ আল্লাহর 
সত্তাগত ও কর্মগত উভয় প্রকার সিফাত বা গুণ। আর “তাওরাত 


5 বুখারী, হাদীস নং ৩১৯৪, ৭৪২২; মুসলিম, হাদীস নং ২৭৫১। 


* বুখারী, হাদীস নং ৬৬১৪, ৩৪০৯, ৪৭৩৬; মুসলিম, হাদীস নং ২৬৫২। 
121 


লিপিবদ্ধ করা’ শুধু কর্মগত সিফাত। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


১৬৭৩ ৮৩ ৮৮৪৪ ১৬৭ ভীতি আল ০৪০১ ০৪ ০৯ dS 4301 ol 
EE ( Ml ৮০ ১91 


অপরাধকারীরা তাওবা করে; আর দিনে তিনি তাঁর হাতকে 
প্রসারিত করেন যাতে রাতের অপরাধকারীরা তাওবা করে...” 
হাদীসের শেষ পর্যস্ত+। এছাড়াও আরও অনেক হাদীস রয়েছে। 


আল্লাহর নামসমূহ কুরআন ও হাদিসের উপর নির্ভরশীল 


প্রশ্ন: আল্লাহর প্রতিটি কর্মগত গুণ বা সিফাত থেকে একটি করে 
ভাষ্যের উপর নির্ভরশীল? 


উত্তর: না, যাবে না। আল্লাহর নামসমূহ কুরআন ও হাদিস থেকে 
শোনার উপর নির্ভরশীল। আল্লাহ তা'আলা স্বয়ং নিজেকে যে নামে 


» মুসলিম, হাদীস নং ২৭৫৯। 
122 


নামকরণ করেছেন এবং রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হাদিসে তাঁর জন্য যে নাম ব্যবহার করেছেন, তা ছাড়া অন্য 
কোনো কিছুকে আল্লাহর নাম বলে আখ্যায়িত করা যাবে না। আর 
আল্লাহ তা'আলা নিজের উপর যেসব কর্মের আখ্যা দিয়েছেন, তা 
সেই নির্দিষ্ট ক্ষেত্রে অবশ্যই প্রশংসনীয় ও পরিপূর্ণতা। কিন্তু এর 
সবগুলো দ্বারা আল্লাহ্‌ শর্তহীনভাবে নিজেকে গুণান্বিত করেন নি 
এবং এর সবগুলো থেকে আল্লাহর নাম বের করা যাবে না। বরং 
এই কর্মগত গুণাবলির কিছু আছে এমন, যা দ্বারা আল্লাহ্‌ নিজেকে 
শর্তহীনভাবে গুণান্বিত করেছেন। যেমন আল্লাহ তা'আলার বাণী, 


১০] এ 0 25 2৫৬০ 0 25 25 ৪৬ ওযা এটা 9 


[৮" 
তোমাদেরকে রিষ্ক দিয়েছেন, এরপর তিনি তোমাদের মৃত্যু 
দেবেন, পরে আবার তোমাদের জীবন দেবেন।” [সুরা রুম, 
আয়াত: ৪০] এর পাশাপাশি আল্লাহ তা'আলা নিজেকে খালেক 


সৃষ্টিকর্তা), রাষেক (রিযিকদাতা), হায়াতদাতা, মৃত্যুদাতা ও 
পরিচালক নামকরণও করেছেন। 


123 


আবার কতক কর্ম আছে, যেগুলো আল্লাহ তা'আলা তার নিজের 
ক্ষেত্রে ব্যবহার করেছেন বিনিময় ও প্রতিদান হিসেবে । এগুলো যে 
প্রেক্ষাপটে এসেছে, সে প্রেক্ষাপটে আল্লাহর পূর্ণতা ও প্রশং 
বুঝায়। যেমন, আল্লাহ তা'আলা বলেন, 


[i LL © ০3 589 Dl SESS 


“নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, অথচ তিনি তাদের 
ধোঁকা দানকারী ৷” [সূরা নিসা, আয়াত: ১৪২] 


[ot dls JO SI GS ly Bl KG LSS } 


“আর তারা কৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন। আর 
আল্লাহ উত্তম কৌশলকারী ৷” [সূরা আলে ইমরান, আয়াত: ৫৪] 


[7$ LAN ও 5 28125 


“তারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে তিনিও তাদেরকে ভুলে 
গিয়েছেন।” [সূরা তাওবা, আয়াত: ৬৭] 


কিন্তু যে প্রেক্ষাপটে তা আলোচনা করা হয়েছে, সে প্রেক্ষাপট ছাড়া 


124 


আল্লাহর শানে এ ধরনের শব্দ ব্যবহার করা জায়েয নয়। এ কথা 
বলা যাবে না, যে আল্লাহ তা'আলা ধোঁকা দেন, ঠাট্টা করেন, 
ষড়যন্ত্র করেন ইত্যাদি; আবার একইভাবে এ কথাও বলা যাবে না 
যে আল্লাহ্‌ ধোঁকাদানকারী, ঠাট্টাকারী, ষড়যন্ত্রকারী ইত্যাদি। এ 
ধরনের কথা কোন মুসলিম বা সুস্থমস্তিষ্ক ব্যক্তি বলতে পারে না। 
কেননা, যারা অসৎভাবে ষড়যন্ত্র করে, কৌশল করে, ধোঁকা দেয় 
শুধুমাত্র তাদের বিনিময় ও শাস্তির ক্ষেত্রে আল্লাহ্‌ নিজেকে এসব 
কর্মে আখ্যায়িত করেছেন। আর এটি জানা কথা যে, ইনসাফ ও 
ন্যায়পরায়ণতার সাথে এ কাজগুলোর শাস্তি দেওয়া সৃষ্টির জন্যই 
একটি উত্তম গুণ। মহাজ্ঞানী, ন্যায়বিচারক ও প্রজ্ঞাময় সৃষ্টার জন্য 
এ কাজ তবে আরও কত শ্রেষ্ঠ ! 


মহান আল্লাহর “আ'লা” (সর্বোচ্চ) নামটি যা যা অন্তর্ভুক্ত করে 


প্রশ্ন: আল্লাহর নাম | (উচ্চ) “আ'লা” ও এর সমার্থক যাহের 
(সর্বোচ্চ), কাহের (উচ্চতম পরাভূতকারী) ও মুতা‘আলী (সর্বোচ্চ) 
ইত্যাদি নামগুলো কী কী অর্থ অন্তর্ভূক্ত করে? 

উত্তর: আল্লাহর ‘আ'লা’ (সর্বোচ্চ) নামটি এর থেকে নির্গত গুণকে 


125 


অন্তর্ভুক্ত করে। আর তা হচ্ছে “উচ্চতার সার্বিক অর্থ আল্লাহর 
জন্য সাব্যস্ত করা: 


[প্রথমত,] তিনি আরশের উপরে উচ্চ অবস্থানে সমগ্র সৃষ্টির 
উপরে, তাদের থেকে পৃথক, তাদের উপর রক্ষক, তারা যে 
অবস্থায় আছে তা সবই তিনি জানেন, তাঁর ইলম সবকিছুকে 
নয়। 


[দ্বিতীয়ত,] তাঁর প্রতাপ ও ক্ষমতায় তিনি সর্বোচ্চ; তাঁর কোনো 
পরাস্তকারী নেই, তাঁর সাথে বিবাদকারী নেই, বিপরীতে দাঁড়ানোর 
কেউ নেই এবং তাঁর ইচ্ছা রোধ করার কেউ নেই। বরং প্রতিটি 
বস্তু আল্লাহর শ্রেষ্ঠত্বের সামনে অবনত, তাঁর পরাক্রমতার সামনে 
হীন, তাঁর বড়ত্বের সামনে বিনয়ী, তাঁর নিয়ন্ত্রণ ও ক্ষমতার অধীন; 
তাঁর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার কোনো পথ নেই। 


[তৃতীয়ত,] তাঁর শান-শওকত ও মর্যাদায় তিনি সর্বোচ্চ। পুর্ণতার 
যত গুণ আছে, তা সবই তার জন্য সাব্যস্ত, আর অপুর্ণতার যত 
প্রকার আছে, সব থেকে তিনি মুক্ত; তিনি পরাক্রমশালী ও 
সম্মানিত; বরকতময় ও মহান। 


126 


উল্লিখিত সব অর্থই ‘আল্লাহ সর্বোচ্চ’ কথাটির জন্য আবশ্যকীয় ও 
জরুরি; একটি অর্থ অপর অর্থ থেকে কোনভাবেই আলাদা হতে 
পারে না। 


প্রশ্ন: আল্লাহ্‌ অবস্থানগতভাবে সর্বোচ্চ_ কুরআন থেকে এর প্রমাণ 
কী? 
উত্তর: এ বিষয়ের উপর সুস্পষ্ট প্রমাণ অসংখ্য ও অগণিত। তার 
কিছু হলো উল্লেখিত নামগুলো এবং যেগুলো এর অনুরূপ 
অর্থবোধক। অন্য প্রমাণ হচ্ছে আল্লাহ তা'আলার বাণী: 

[০:৮2 sl BA Fe ৬টি 
“পরম করুণাময় আরশের ওপর উঠেছেন।” [সূরা ত্বা-হা, আয়াত: 
৫] এ আয়াতটি কুরআনের সাতটি জায়গায় বর্ণিত*। 


আরেকটি প্রমাণ আল্লাহ তা'আলার বাণী: 


[7:01] ডি ১৪ ils টি 


* সূরা আল-আ'রাফ: ৫৪; সূরা ইউনূস: ৩; সূরা রা‘দ: ২; সূরা ত্বাহা: ৫; সূরা 
আল-ফুরকান: ৫৮; সুরা আস-সাজদাহ: ৪ এবং সুরা আল-হাদীদ: ৪। 
[সম্পাদক] 

127 


“তোমরা আসমানে যিনি আছেন তার থেকে নিরাপদ হয়ে গেছ?” 
[সূরা মুলুক, আয়াত: ১৬] 


আরেকটি হচ্ছে, আল্লাহ্‌ বলেন: 
[০, >] র্‌ (৪ তে ~~ ৩৯৬ } 


“তারা তাদের উপরস্থ রবকে ভয় করে।”। [সুরা নাহাল, আয়াত: 
৫০] 


আরও প্রমাণ: 
[২:১৮] ধ 87 52 14 এ এনা এ পট 


“তাঁরই পানে উথিত হয় ভাল কথা, আর নেক আমল-_ তিনি তা 
উন্নীত করেন।” [সুরা ফাতের, আয়াত: ১০] 


আরও প্রমাণ: 
(OR এ Bis ৩৫ 22 ও 2 029 KATES 


[Lt ১] 


128 


“ফেরেশতাগণ ও রূহ এমন এক দিনে আল্লাহর পানে উর্ধ্বগামী 
হয়, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর ৷” [সূরা মা'আরেজ, আয়াত: 
৪] 


অন্য প্রমাণ, আল্লাহ্‌ তা'আলা বলেন: 
[০ক-এ]ধ  ৬৮থা এস ঠা 2) 


“তিনি পরিচালনা করেন সমুদয় বিষয় আসমান থেকে যমীনে।” 
[সূরা সেজদাহ, আয়াত: ৫] 


আরেকটি প্রমাণ: আল্লাহ্‌ বলেন, 
[oo dls JE ৪) ৫! 95975 BIH 31 ০9৯25) 


“হে ঈসা! আমি তোমাকে পরিগ্রহণ করব এবং তোমাকে আমার 
নিকট উঠিয়ে নেব।” [সুরা আলে ইমরান, আয়াত: ৫৫] এছাড়াও 
আরও বহু প্রমাণ রয়েছে। 


প্রশ্ন: আল্লাহ্‌ অবস্থানগতভাবে সর্বোচ্চ_ হাদিস থেকে এর প্রমাণ 
কী? 


129 


উত্তর: এ বিষয়ের উপর হাদিস থেকে অসংখ্য ও অগণিত প্রমাণ 
আছে। 

এক. রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত 
আও“আল এর হাদীসে এসেছে: 


tale sl ৩০০২৯৯ ০১০০) G5 Bly ৬০১ ১৯ ০৯০) 


“তার উপর রয়েছে আরশ; আর আল্লাহ তা'আলা আরশের উপর 
রয়েছেন। তিনি জানেন যার উপর তোমরা আছ।”১? 


দুই. বনী কুরাইযার ঘটনায় সা'আদ রাদিয়াল্লাহু ‘আনহুকে লক্ষ্য 
করে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


al im 39 ০৮ DES wt ৬৫ এই 


“তুমি তাদের বিষয়ে সপ্ত-আসমানের উপরে অবস্থিত বাদশাহর 
ফায়সালাই করেছ।””? 


” আবু দাউদ: ২৭২৪; তিরমিযী: ৩৩২০; ইবন খুযাইমাহ্‌, আত-তাওহীদ: ৬৮। 
হাদীসটির সনদ খুবই দুর্বল। 
% সীরাতু ইবন হিশাম: ৩/২৫৯; ত্বাহাবী: শারহু মুশকিলুল আছার, ১৫/২৪৭; 


শারহু মা'আনিল আছার, ৩/২১৬। 
130 


তিন. দাসীর প্রতি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন 
ছিল, 


(22552 eb esl UG ৮৬৭] 3 cdl ৭) xl ) 


“আল্লাহ কোথায়?” সে বলল, “আল্লাহ আসমানে।” তখন তিনি 
বললেন, “তুমি তাকে আযাদ কর, কারণ সে ঈমানদার মেয়ে ৷”€ 


চার. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মিরাজের হাদিসসমূহ। 


পাঁচ. ফেরেশতাদের আসা-যাওয়া হাদিসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


cal (০৪151 ৯৯১ SES ১15৬ ৩২৩ 0৮৯) 


“তারপর যেসব ফেরেশতা তোমাদের সাথে রাত্রি যাপন করেছে 
তারা উপরের দিকে চলে যায়। তারপর আল্লাহ তাদের নিকট 
তোমাদের সম্পর্কে জিজ্ঞাসা করেন, অথচ তিনি তোমাদের বিষয়ে 
সর্বজ্ঞ...” হাদীসের শেষ পর্যস্তগ। 


€ মুসলিম, হাদীস নং-৫৩৭। 
% বুখারী, ৫৫৫, ৩২২৩; মুসলিম: ৬৩২। 


131 


ছয়, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, তিনি 
বলেন, 


(El ১] 491 এ ১০০৪ 3১ ab CS ০০ ES ৭০ ০৭০০৩ 0০) 
| 


“যে ব্যক্তি হালাল রুজি হতে একটি খেজুরের সমান দান করে__ 
হাদীসের শেষ পর্যন্তণ। 


সাত. রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর হাদিসে 
বলেন, 


এ১ই) ১৬০০৯ ৬০০৩৮ ৮০5১ ০৪০৬ sl ও AN) 41 ০৪ 191) 
৬২-৩।/01৯৮০ pL SS 


“আল্লাহ তা'আলা যখন আসমানে কোনো ফায়সালা করেন, 


$ বুখারী: ৭৪৩০, ১৪১০; মুসলিম: ১০১৪। বাকি অংশের অনুবাদ হচ্ছে: “... 
আল্লাহ্‌ তা'আলা সে দানকে তাঁর ডান হাতে গ্রহণ করেন, অতঃপর একে 
বড় করেন, যেভাবে তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে বড় করে, 


এমনকি খেজুরটি পাহাড়ের মতো হয়ে যায়।” 
132 


ফেরেশতারা তাদের ডানাসমূহ আনুগত্য স্বরূপ বিনয়ের সাথে 
মেলে দেয় তাঁর বাণীর জন্য; যেন তা মসৃণ পাথরে শিকলের 
আঘাত...” হাদীসটির শেষ পর্যন্ত*। 


এ ছাড়া আরও বহু হাদিস রয়েছে। একমাত্র “জাহমিয়া সম্প্রদায়” 
ব্যতীত সকল সৃষ্টিই বিষয়টিকে স্বীকার করে। 


আল্লাহ্‌র আরশের উপর উঠা সংক্রান্ত মাসআলা 


প্রশ্ন: আল্লাহর আরশের উপর উঠা সম্পর্কে আমাদের পূর্ববর্তী 
সৎকর্মশীল (সালাফ সালেহীন) দ্বীনের ইমামগণ কী বলেছেন? 


উত্তর: আমাদের সালাফে সালেহীনগণ (আল্লাহ্‌ তা'আলা তাদেরকে 
রহমত করুন) সবাই বলেন, ইস্তেওয়া বা আরশের উপরে উঠা 
অজানা নয়, আর এর পদ্ধতি বোধগম্য নয়। আর এর প্রতি ঈমান 
আনা ওয়াজিব, কিন্তু এ বিষয়ে জিজ্ঞাসা করা বিদ‘আত। রিসালাত 


৮ বুখারী: ৪৭০১, ৪৮০০। 

€ জাহমিয়া সম্প্রদায় বলতে জাহম ইবন সাফওয়ান নামক এক ব্যক্তির 
অনুসারীদের বুঝায়। তারা আল্লাহ্‌র নাম ও গুণাবলিকে অস্বীকার করে, 
তাকদীরকে অস্বীকার করে এবং আখেরাতের অনেক গায়েবী বিষয়ও 
অস্বীকার করে। মুসলিম উম্মতের অধিকাংশ আলেম তাদেরকে ইসলামি 


ফির্কার বহির্ভূত দল হিসেবে গণ্য করেন। [সম্পাদক] 
133 


ও বাণী আল্লাহর পক্ষ হতে আসে, রাসূলের দায়িত্ব হচ্ছে 
পৌঁছানো, আর আমাদের কর্তব্য তা বিশ্বাস করা ও মেনে নেওয়া। 
আল্লাহ নাম ও সিফাত সম্পর্কিত যাবতীয় কুরআনের আয়াত ও 
হাদিসের বিষয়ে সালাফে সালেহীনের কথা এরূপই: 


[4:৩০ 0] এ ১৪৩2 SE} 
“সবই আমাদের প্রভুর পক্ষ হতে” [সূরা আলে ইমরান, আয়াত: ৭] 
[ot dls MLO SALLE 5 HL 5৬ 


“আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর তুমি সাক্ষী থাক যে, 
নিশ্চয় আমরা মুসলিম” [সুরা আলে ইমরান, আয়াত: ৫২] 


আল্লাহ প্রতাপ ও ক্ষমতায় সর্বোচ্চ_ কুরআন থেকে এর প্রমাণ 
প্রশ্ন: কুরআন থেকে আল্লাহ তা'আলার প্রতাপ ও ক্ষমতায় সর্বোচ্চ 
হওয়ার প্রমাণ কী? 

উত্তর: এর প্রমাণ অনেক । যেমন, আল্লাহ তা'আলার বাণী: 


DASNY 95৮৯ LSS 5 -৯৩ SF UT Sk ) 


“আর তিনিই তাঁর বান্দাদের উপর প্রতাপশালী; আর তিনি 


134 


প্রজ্ঞাময়, সম্যক অবহিত।” [সুরা আনআম, আয়াত: ১৮] এ 
আয়াতটিতে আল্লাহ্‌র প্রতাপ ও ক্ষমতার উচ্চতা এবং অবস্থানগত 
উচ্চতা উভয়টিই অন্তৰ্ভুক্ত ৷ 


আল্লাহ তা'আলা আরও বলেন: 
[5:91] র্‌ © 4201 2) 22 টি ) 


“তিনি পবিত্র মহান! তিনিই আল্লাহ, তিনি এক, প্রবল-পরাক্রান্ত।” 
[সূরা যুমার, আয়াত: ৭] 


আল্লাহ তা'আলা আরও বলেন: 
[১7:০০] © NE ১০ ৮ থা ALT ৩1) 


“আজ রাজত্ব কার?! প্রবল-প্রতাপশালী এক আল্লাহর!” [সূরা 
গাফের, আয়াত: ১৬] 


আল্লাহ তা“আলা আরও বলেন: 


জরি লাল MG NE Hei ETE 82 
[10:1 OID IH 401 ১) 21 95 ৬ 5৯০ BSL YS 


135 


“বলুন, 'আমি তো একজন সতর্ককারী মাত্র। আর আল্লাহ ছাড়া 
আর কোন (সত্য) ইলাহ নেই, যিনি এক, প্রবল প্রতাপশালী।” 
[সূরা সাদ, আয়াত: ৬৫] আল্লাহ তা'আলা আরও বলেন: 


[07:১2] {EES IE 3 J x ৮} 


অর্থাৎ “প্রতিটি বিচরণশীল প্রাণীরই তিনি পূর্ণ-নিয়ন্ত্রণকারী।” 
[সূরা হুদ, আয়াত: ৫৬] আল্লাহ তা'আলা আরও বলেন: 


SIL U3 52 95 ও Hak ৬! কাঠ ওলা এ ৯ 
৯ ্ 85 2582. ১৫৭? 
[৫:০৯] © ১০০৪ ৩১১৩ ১1১০৩ ০৪১১? 


“হে জ্বিন ও মানবজাতি! যদি তোমরা আসমানসমূহ ও যমীনের 
সীমানা থেকে বের হতে পার, তাহলে বের হও। কিন্তু তোমরা তো 
(আল্লাহর দেয়া) শক্তি ছাড়া বের হতে পারবে না।” [সূরা রহমান, 
আয়াত: ৩৩] ইত্যাদি আয়াতসমূহ 


হাদিস থেকে আল্লাহ তা'আলার প্রতাপ ও ক্ষমতায় সর্বোচ্চতার 
প্রমাণ 
প্রশ্ন: হাদিস থেকে আল্লাহ তা'আলার প্রতাপ ও ক্ষমতায় 


136 


সর্বোচ্চতার প্রমাণ? 
উত্তর: এ বিষয়ে একাধিক দলীল রয়েছে। যেমন, রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: 

৬০৮৩ ৩০০০ 21১0 ০৩ ০০ এ ১৮০) 
“আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এমন সব জীব-জন্তর অনিষ্টতা 
থেকে, তুমি যার কপাল ধরার অধিকারী 1” 
রাসূলুল্লাহ্‌ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
৬১৫০ 3 ০৮৩ এ Brel Seal pb 4৮০ ৩৮১ এ SLE 

৩০২০৩ 45৬৬৪ ও Jur 

বাঁদির ছেলে; আমার মাথার সম্মুখভাগ তোমার হাতে, আমার 
বিষয়ে তোমার বিধান প্রযোজ্য, আমার ক্ষেত্রে তোমার সিদ্ধান্ত 
ইনসাফপূর্ণ...” হাদীসের শেষ পর্যন্ত€। 
অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: 
(০২১৩ ০০১২ ১ cdl ৩৮ ৩৭৪ | এ] ৬৪০ এ Ny ৬ঞ্ি ৬৪) 
যায় না। আপনি যার অভিভাবকত্ব গ্রহণ করেছেন, সে অপমানিত 


% মুসলিম: ২৭১৩। 
% মুসনাদ আহমাদ, ১/৩৯১, ৪৫২। 
137 


হয় না, আর যার শত্রুতা করেন, সে সম্মানিত হয় না।৮” 
এ ছাড়াও আরও অনেক হাদিস রয়েছে। 
শান-শওকত ও মর্যাদায় আল্লাহ সর্বোচ্চ হওয়ার প্রমাণ 


প্রশ্নঃ শান-শওকত ও মর্যাদায় আল্লাহ সর্বোচ্চ হওয়ার প্রমাণ কী? 
আর আল্লাহ থেকে কোন বিষয়গুলো নিষেধ করা ওয়াজিব? 


উত্তর: জেনে রাখবে যে, শান-শওকত ও মর্যাদায় আল্লাহ সর্বোচ্চ 
হওয়ার বিষয়টি আল্লাহর নাম ‘আল-কুদ্দুস’ (মহাপবিত্র), 'আস- 
সালাম” (সার্বিক শান্তি), 'আল-কাবীর' (সর্ববৃহৎ), 'আল-মুতা'আল' 
(সর্বোচ্চ) এবং এ জাতীয় অর্থের অন্যান্য নামের অন্তর্ভুক্ত 
অনুরূপভাবে আল্লাহর যাবতীয় পূর্ণ গুণসমূহ ও ক্ষমতা-প্রতিপত্তি 
বৰ্ণনামূলক সকল প্রশংসাই এ উচ্চ শান-শওকত ও মর্যাদার উপর 
প্রমাণবহ। সুতরাং তিনি তাঁর এককত্বে এতই মহান যে অন্য 
কারও পক্ষে তাঁর সেটার বা সেটার অংশবিশেষের মালিকানা দাবী 
করা, অথবা তাঁর কোনো সাহায্যকারী থাকা, অথবা পৃষ্ঠপোষক বা 
তাঁর অনুমতি ব্যতীত কোনো সুপারিশকারী থাকা, অথবা তাঁর 
উপর কাউকে আশ্রয় দেয়া থেকে তিনি সম্পূর্ণ উর্ধ্বে 


% আবু দাউদ: ১৪২৫, ১৪২৬; তিরমিযী: ৪৬৪; ইবন মাজাহ: ১১৭৮। 
138 


অনুরূপভাবে তিনি তাঁর বড়ত্ব, অহংকার, ক্ষমতা ও প্রতিপত্তিতে 
এতই মহান যে তাঁর কোনো বিরোধী পক্ষ, তাঁকে পরাস্তকারী, 
অথবা হীনতাবশত তার জন্য কোনো বন্ধু বা সাহায্যকারী নেই। 
তদ্রপ তিনি তাঁর অমুখাপেক্ষীতায় এতই মহান যে, তাঁর কোনো 
সঙ্গীনী, সন্তান, পিতা, সমকক্ষ বা সমপর্যায়ের কেউ নেই। 
থেকে এতই পরিপূর্ণ যে, তিনি মৃত্য, তন্দ্রা, ঘুম, শ্রান্তি, অপারগতা 
থেকে সম্পূর্ণ মুক্ত ও সর্বোচ্চ। তিনি তাঁর জ্ঞানে এতই পরিপূর্ণ 
যে, অসাবধানতা ও ভুল-ত্রান্তি কিংবা আসমান ও যমীনের কোনো 
সামান্যতম কণা পরিমাণ কিছুর জ্ঞান তাঁর জ্ঞানের আওতা থেকে 
বের হওয়ার ব্যাপারে তিনি মহান ও সর্বোচ্চ । তিনি তাঁর হেকমত- 
প্রজ্ঞা ও প্রশংসায় এতই পরিপূর্ণ যে, কোনো কিছু বেহুদা সৃষ্টি 
করা এবং সৃষ্টিকে কোনো প্রকার নির্দেশ, নিষেধ, পুনরুথান কিংবা 
প্রতিফল প্রদান না করে এমনি ছেড়ে দেয়া থেকে তিনি সর্বোচ্চ ও 
মহান। তিনি তাঁর পূর্ণ ইনসাফের কারণে কাউকে শরিষা পরিমাণ 
অত্যাচার করা বা তাদের নেক আমলের সামান্যতম কিছুও নষ্ট 
করা থেকে সব্বোচ্চ ও মহান। তিনি তাঁর পূর্ণ অভাবমুক্তিতার 


139 


কারণে তাঁকে খাওয়ানো হবে অথবা তাঁকে রিযিক প্রদান করা 
হবে, অথবা কোনো কিছুতে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে সম্পূর্ণ 
উঁচুতে রয়েছেন। তিনি তাঁর যাবতীয় গুণ যেগুলো দ্বারা তিনি 
নিজেকে গুণান্বিত করেছেন এবং তাঁকে তাঁর রাসূল গুণান্বিত 
করেছেন সেগুলো গুণমুক্ত করা বা অন্যকিছুর মত হওয়া থেকে 
সর্বোচ্চ। আর তিনি তাঁর উলুহিয়াত, রবুবিয়াত এবং তাঁর মহান 
নাম ও গুণের বিরোধী যাবতীয় বিষয় থেকে সম্পূর্ণভাবে তাঁর 
প্রশংসাসহ পবিত্র, সম্মানিত ও মহান, বরকতময় ও সুউচ্চ। 


১90] ধ ও LSS BA I ০৪১3 ০9০৭ ও BN ভুনা HG) 
[SY 


“নিশ্চয় আসমানসমূহ ও যমীনে সর্বোচ্চ গুণাগুন তাঁরই; এবং 
তিনিই পরাক্রমশালী, হিকমতওয়ালা ৷” 


আর এ বিষয়ে কুরআন ও সুন্নাহ থেকে ওহীর ভাষ্যসমূহ সর্বজন 
বিদিত ও সুপরিচিত, সেগুলোর সংখ্যাও অনেক ও সুখ্যাত ৷ 


আলাইহি ওয়াসাল্লাম এর বাণী “যে ব্যক্তি এ গুলোকে 'ইহসা' 


140 


করবে সে জান্নাতে প্রবেশ করবে’ এ কথার ব্যাখ্যা: 

আলাইহি ওয়াসাল্লাম এর বাণী; যে ব্যক্তি এ গুলোকে 'ইহসা' 
করবে সে জান্নাতে প্রবেশ করবে। এ কথার ব্যাখ্যা কী? 

উত্তর: আলেমগণ এ হাদিসের অনেক ব্যাখ্যা করেছেন। 

এক. এ নামগুলো হেফয করা, এগুলো দ্বারা আল্লাহর কাছে 
দো‘আ করা ও আল্লাহর প্রশংসা করা। 

দুই, যে সব নামের মধ্যে অনুকরণ-অনুসরণ করার অবকাশ 
আছে, তাতে অনুসরণ-অনুকরণ করা। তখন একজন বান্দা 
নিজেকে এ সব নামের গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা চালাবে । 
যেমন, রাহীম (দয়াবান) ও করীম (দানবীর)। আর যে সব নাম 
আল্লাহর সাথে সুনির্দিষ্ট যেমন, জাব্বার (বাধ্যকারী, 
পূর্ণতাপ্রদানকারী) 'আযীম (মহান) মুতাকাব্বির (অহংকারকারী) 
ইত্যাদি এসব নামের ক্ষেত্রে বান্দার করণীয় হল, সেগুলোর 
স্বীকৃতি দেয়া, সেগুলোর প্রতি অনুগত্য প্রকাশ করা বা বিনয়ী 
হওয়া এবং এ নামগুলোর কোনোটি নিজের জন্য দাবী না করা। 
আর যে সব নামের মধ্যে ভালো ওয়াদা আছে, যেমন গাফুর 
(ক্ষমাশীল), শাকুর (শোকরগুযার), “আফুউ (পাপ-মোচনকারী), 
রাষ্উফ (অত্যন্ত দয়ার), হালীম (সহিষ্ণু, জাওয়াদ (দানশীল), 
কারীম (দানবীর), সে সব নামের ক্ষেত্রে করণীয় হল, আশা ও 


141 


আকাঙ্ক্ষার মাঝে অবস্থান করা। আর যেসব নামের মধ্যে ভয় বা 
হুমকি রয়েছে যেমন, 'আযীষুন যুনতিকাম’ (মহাপরাক্রমশালী 
প্রতিশোধগ্রহণকারী), শাদীদুল ইকাব (কঠোর শাস্তিদাতা), 
সারী“উল হিসাব (দ্রুত হিসেবগ্রহণকারী), সেসব নামের ক্ষেত্রে 
করণীয় হলো ভয় ও ভীতির মাঝে অবস্থান করা। 

তিন. বান্দা কর্তৃক এ নাম-গুণগুলো ভালোভাবে প্রত্যক্ষ করা, 
সেগুলোকে যথাযথভাবে চেনা ও সেগুলোর দ্বারা যথাযথ ইবাদত 
করার মাধ্যমে সেগুলোর হক্ক আদায় করা। যেমন, যে কেউ 
অবস্থান, তাঁর আরশের উপর উঠা, তাদের থেকে পৃথক অবস্থায় 
থাকার পাশাপাশি তাদেরকে জ্ঞান ও ক্ষমতায় পরিবেষ্টন করে 
রাখা ইত্যাদি সঠিকভাবে উপলব্ধি করবে, সে এ-গুণ অনুসারে 
আল্লাহর ইবাদত এমনভাবে করবে যে, তার অন্তর তাঁর প্রতি 
মুখাপেক্ষী হবে, তাঁর দিকে উৎসারিত হবে, তাঁর প্রতিই আবেদন 
করবে, তাঁর সামনে মাথা নীচু করে দাঁড়িয়ে থাকবে, যেভাবে 
পরাক্রমশালী বাদশাহ্‌র সামনে হীন এক দাস দাঁড়ায়। তখন সে 
অনুভব করবে যে, তার কথা ও কাজ আল্লাহ্র কাছে উঠে ও তাঁর 
কাছে পেশ করা হয়, তাই তাকে অপদস্থ করবে ও ফাঁসিয়ে দেবে 
এমন কথা ও কাজ আল্লাহ্‌র কাছে উঠতে গেলে সে লজ্জা পাবে। 
আর সে প্রত্যক্ষ করবে প্রত্যেক মুহূর্তে জগতের বিভিন্ন প্রান্তে 


142 


বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব নিয়ে ইলাহী নির্দেশ ও ফরমানের 
অবতরণ; যেগুলো মৃত্যুদান ও জীবিতকরণ, সম্মানিতকরণ ও 
অপমানিতকরণ, উঁচু করা ও নীচু করা, দান করা ও না করা, 
বিপদ দূর করা ও প্রেরণ করা, মানুষের মাঝে (সুখ-দুঃখের) 
দিনগুলোর আবর্তন ঘটানো প্রভৃতি কর্তৃত্ব নিয়ে অবতীর্ণ হয় তাঁর 
রাজত্বে, যে রাজত্বে শুধু তাঁরই কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ আছে। তাঁর 
ইচ্ছামতো শুধু তাঁর ফরমানই এখানে কার্যকর-__ 
BE 9645 ও এ 65৭ 6 ধা IA ৬ চা 54 
[০:54] OO 35425153225. 
“তিনি আসমান থেকে যমীন পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা 
করেন, তারপর সব কিছুই তাঁর সমীপে উথিত হবে এমন এক 
দিনে যার পরিমাণ হবে তোমাদের গণনা অনুসারে হাজার বছর”। 
[সূরা আস-সাজদাহ: ৫] 
যে ব্যক্তি জেনে ও ইবাদত করে এই দৃশ্যের হক যথাযথভাবে 
আদায় করবে, সে তাঁর রবকে নিয়ে যথেষ্ট হবে এবং তিনি তাঁর 
জন্য যথেষ্ট হবেন। 
অনুরূপভাবে যে ব্যক্তি তাঁর সর্বব্যাপী জ্ঞান, শ্রবণ, দৃষ্টি, জীবন, 
সর্বসত্তার ধারকতা ইত্যাদির দৃশ্য যথাযথভাবে অবলোকন করবে, 
(তারও একই অবস্থা হবে)। আর এই দৃশ্য দেখার সৌভাগ্য 
কেবল অগ্রগামী নৈকট্য প্রাপ্ত ব্যক্তিদেরই হয়। 


143 


আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে তাওহীদের পরিপন্থী বিষয় 
প্রশ্ন: আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে তাওহীদের পরিপন্থী বিষয় 
কী? 
উত্তর: আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে তাওহীদের পরিপন্থী বিষয় 
হল, আল্লাহ নাম, গুণ ও আয়াতসমূহে বক্রতা অবলম্বন। আর এ 
বক্রতা অবলম্বন তিন প্রকারে হয়ে থাকে: 
প্রথমত: মুশরিকদের বক্রতা; যারা আল্লাহর নামসমূহকে প্রকৃত 
অর্থ থেকে ফিরিয়ে অন্য অর্থে নিয়ে যায় এবং সেগুলো দ্বারা তারা 
তাদের মূর্তিগুলোর নাম রাখে। ফলে তারা এর মধ্যে বাড়ায় এবং 
কমায়। তারা ইলাহ থেকে 'লাত', আযীয থেকে ‘উষ্যা’', আর 
মান্নান থেকে “মানাত' নামে তাদের মুর্তিসমূহের নাম রেখেছিল। 
দ্বিতীয়ত: “মুশাব্বিহা" বা সাদৃশ্য স্থাপনকারীদের বক্রতা; তারা 
আল্লাহর গুণসমূহের ‘আকৃতি’ সাব্যস্ত করে এবং আল্লাহর 
গুণসমূহকে তাঁর সৃষ্টির গুণের সাথে সাদৃশ্য করে। তাদের এ 
বত্রতা মুশরিকদের বক্রতার বিপরীত; মুশরিকরা সৃষ্টিকে 
সৃষ্টিকুলের রবের সমান করে দিয়েছে আর এরা আল্লাহকে তাঁর 
সৃষ্ট কোনো দেহের মতো করে দিয়েছে এবং তাঁকে তাঁর সৃষ্টির 
সদৃশ করেছে। আল্লাহ তা থেকে উচ্চ ও পবিত্র। 
তৃতীয়ত: “মু'আন্তিলা, বা অকার্ধকরকারী ও অস্বীকারকারীদের 
বক্রতা: তারা আবার দুই প্রকার__ 


144 


এক, যারা আল্লাহর জন্য নামসমূহের শব্দগুলো সাব্যস্ত করে, কিন্তু 
শব্দের অন্তর্গত পূর্ণতার গুণসমূহকে অস্বীকার করে। তারা বলে: 
তিনি ‘রহমান’ ও “রাহিম” (দেয়াবান), কিন্তু তার কোনো “রহমত' 
(দয়া) নেই, তিনি ‘আলীম’ (সর্বজ্ঞ) কিন্তু তার কোনো ‘ইলম’ 
(জ্ঞান) নেই, তিমি “সামী” (সর্বশ্রোতা) ও ‘বাসীর’ (সব্দ্রষ্টা) কিন্তু 
তার কোন ‘স্রবণ’ ও ‘কর্ণ’ নেই ইত্যাদি । 
দুই, তারা আল্লাহর যাবতীয় নাম ও যা সেগুলোর অন্তর্ভুক্ত সে সব 
পুরোপুরিই অস্বীকার করেছে, এমনকি তারা তাকে শুধু এমন 
নাস্তিসূচক গুণই বর্ণনা করে থাকে যার না আছে কোনো নাম, না 
আছে কোনো গুণ। (আল্লাহর কোনো নাম নেই এবং কোনো 
সিফাত নেই।) আল্লাহ তা'আলা এ সব যালেমরা যা বলে তা থেকে 
বহু উর্ধ্বে। 
A US 054544০9৮০7 LET এক ও জেয ৩০ ৩) 
[7০:2০] ও) ৯০, 
“তিনি আসমানসমূহ, যমীন ও তাদের অন্তর্বর্তী যা কিছু আছে, সে 
সবের রব। কাজেই তাঁরই “ইবাদাত করুন এবং তাঁর 'ইবাদাতে 
ধৈর্যশীল থাকুন । আপনি কি তাঁর সমনামগ্ণসম্পন্ন কাউকেও 
জানেন”। [সূরা মারইয়াম: ৬৫] 


145 


[1:9)৯] © al el 5 ok রত পাব 

“কোন কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্দরষ্ট।” [সূরা 
শুরা: ১১] 

[nO Cle cs SEL 3525 ওটা ও GS 

“তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে, তা তিনি অবগত, কিন্তু 


তারা জ্ঞান দ্বারা তাঁকে বেষ্টন করতে পারে না।”। [সূরা ত্বা-হা: 
১১০] 


তাওহীদের প্রকারগুলো একটি অপরটির জন্য বাধ্যতামূলক 


প্রশ্ন: তাওহীদের প্রকারগুলো একটি অপরটির জন্য কী 
বাধ্যতামূলক যে এর কোনো প্রকারের বিরোধী কিছু হলে তা 
অপরাপর প্রকারাদিকেও নিষিদ্ধ করে? 


উত্তর: হ্যা, তাওহীদের প্রকারগুলো একটি অপরটির জন্য 
বাধ্যতামূলক। সুতরাং যদি কোনো ব্যক্তি একটি প্রকারের মধ্যে 
শির্ক করে তাহলে সে বাকীগুলোর মধ্যেও মুশরিক বলে বিবেচিত 
হবে। যেমন- গাইরুল্লাহকে ডাকা ও তার কাছে এমন কিছু চাওয়া 


146 


যার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারও কাছে নেই। কারণ আল্লাহকে 
ডাকা ইবাদত বরং তা ইবাদতের মূল-মগজ। সুতরাং সেটিকে 
গাইরুল্লাহর দিকে ফিরানো অবশ্যই ইবাদতের মধ্যে শির্ক 
অনুরূপভাবে গাইরুল্লাহর নিকট কোনো উপকার চাওয়া বা ক্ষতি 
দূর করতে চাওয়া এ কথা বিশ্বাস করে সে এ সবের উপর ক্ষমতা 
রাখে, এটি হলো আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শির্ক করা৷ কারণ, 
এতে করে সে বিশ্বাস করল যে আল্লাহর রাজত্বে অন্য কোনো 
পরিচালনাকারী রয়েছে। তাছাড়া সে তখনই গাইরুল্লাহ বা আল্লাহ 
ছাড়া অপর কোনো ইলাহকে ডেকেছে, যখন সে এ কথা বিশ্বাস 
করেছে যে এ গাইরুল্লাহ (যাকে সে আল্লাহকে বাদ দিয়ে 
ডেকেছে) সে দূর কিংবা নিকট, যে কোনো সময় ও যেকোনো 
স্থান থেকে তার ডাক শোনে এবং দেখে, আবার কখনও কখনও 
তারা সেটা স্পষ্টভাবে বলেও থাকে । আর এটাই হচ্ছে আল্লাহর 
নাম ও গুণের সাথে শির্ক করা। কেননা সে গাইরুল্লাহর (আল্লাহ 
ছাড়া অন্য কারও) জন্য এমন সর্বব্যাপী শ্রবণ সাব্যস্ত করল, যা 
সকল শ্রুত বিষয়াদিকে পরিবেষ্টন করেছে, নিকট কিংবা দুরের 
কোনো কিছুই যেন তার কাছে অপ্রকাশিত থাকল না। সুতরাং 
গাইরুল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কাউকে) ডাকার মাধ্যমে আল্লাহর 
উলুহিয়্যাত তথা ইবাদতে যে শির্ক হয়ে থাকে, তা আল্লাহর 
রুবুবিয়্যাত ও তাঁর নাম ও গুণসমূহের মধ্যে শির্ক করা আবশ্যক 


147 


করে নেয়। 


প্রশ্ন: কুরআন ও হাদিস থেকে ফেরেশতাদের প্রতি ঈমান আনার 
দলিল কী? 


উত্তর: কুরআনে ফেরেশতাদের প্রতি ঈমান আনার অনেক প্রমাণ 
আছে। যেমন, আল্লাহ তা'আলার বাণী: 
[০:৩১] {BN ও ST SALI 15 অজ ও KAI) 


এবং যমীনে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে।” [সূরা 
শুরা, আয়াত: ৫] আল্লাহ তা'আলা আরও বলেন: 


এম A ৪৩০ ৬৪ ৩2৮৩5 B55 Le PAL 
[07:3 GS ৪১১৩১ 





ব্যাপারে অহঙ্কার করে না এবং তার তাসবীহ পাঠ করে; আর তাঁর 


148 


জন্যই সিজদা করে।” [সুরা আরাফ, আয়াত: ২০৬] 
আল্লাহ তা'আলা আরও বলেন; 


94০ HT SY ৫১৫০ ভ0৯9 43200 এও HS GLE ৩৫ ৩৩) 


[AA ALO ০১১২৫] 


“যে শত্ৰু হবে আল্লাহর, তাঁর ফেরেশতাদের, তাঁর রাসূলগণের, 
জিবরীলের ও মীকাঈলের_ তবে নিশ্চয় আল্লাহ কাফিরদের 
শক্র।” [সূরা বাকারাহ, আয়াত: ৯৮] 


সুন্নাত থেকে ফেরেশতাদের প্রতি উপর ঈমান আনার প্রমাণ 
জিবরীল আলাইহিসসালাম এর হাদীস ও অন্যান্য হাদিসে পূর্বেই 
অতিবাহিত হয়েছে। আর সহীহ মুসলিমে বর্ণিত যে, আল্লাহ 
তা'আলা তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন।% এছাড়াও তাদের 
বিষয়ে অনেক হাদিস রয়েছে। 


প্রশ্ন: ফেরেশতাদের প্রতি ঈমান আনার অর্থ কী? 


% মুসলিম, হাদীস নং-২৯৯৬। 
149 


উত্তর: এ দৃঢ় বিশ্বাস করা যে, ফেরেশতাদের অস্তিত্ব রয়েছে, আর 
তারা আল্লাহর সৃষ্টিকুলেরই এক প্রকার সৃষ্টি। তারা আল্লাহর দ্বারা 
পরিচালিত, বিভিন্ন কার্যে নিয়োজিত। আর তারা-__ 


{© 55225 58920 ০89 IHL BAS TY © ৩৯৮৫০ ১৯ 
[৬ ৫7:০১ 


“সম্মানিত বান্দা; তারা তাঁর আগ বাড়িয়ে কোন কথা বলে না৷ 
আর তাঁর নির্দেশেই তো তারা কাজ করে।” [সুরা আম্বিয়া, 
আয়াত: ২৬, ২৭] 


Zz 
রে 


[71] ও SE USE BALD ও 3) 


“তারা আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে অবাধ্য 
হয় না। আর তারা তা-ই করে যা তাদেরকে আদেশ করা হয়।” 
[সূরা তাহরীম, আয়াত: ৬] 


৩ এর 5৮4 ও ১৮০০3 bale FULT) 
[€* দে ss) রথ [© চটির 


150 


হতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না। তারা দিন-রাত 
তাঁর তাসবীহ পাঠ করে, তারা শিথিলতা দেখায় না;” [সূরা 
আম্বিয়া, আয়াত: ২৬, ২৭] আর তারা বিরক্তও হয় না, ক্লান্তও হয় 
না। 


প্রশ্ন: ফেরেশতাদেরকে আল্লাহ তা'আলা যে জন্য সৃষ্টি করেছেন 
এবং যে বিষয়ের দায়িত্ব দিয়েছেন সে অনুযায়ী তাদের কিছু 
প্রকার কী? 


উত্তর: দায়িত্বের দিক বিবেচনা করে ফেরেশতাদের প্রকার অনেক; 


তাদের কারও দায়িত্ব রাসূলদের প্রতি ওহীর বার্তা পৌঁছানো। এ 
দায়িত্ব পালনকারী ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম। 


কেউ আছেন বৃষ্টির দায়িত্বে। তিনি হলেন মিকাইল 
আলাইহিস্সালাম। 


আবার কাউকে শিঙ্গার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি হলেন 
ইসরাফিল আলাইহিসসালাম। 


151 


কারও দায়িত্ব মানুষের রূহ কবজ করা। তিনি হলেন মালাকুল 
মাওত ও তার সহগোষীরা। 


কারও রয়েছে বান্দার আমলের দায়িত্ব। আর তারা হলেন আল- 
কিরামুল কাতিবৃন (সম্মানিত লেখকবৃন্দ)। 


কতক ফেরেশতা আছেন যাদের দায়িত্ব বান্দাকে সামনে ও পিছন 
থেকে হেফাজত করা। তারা হলেন মু'আক্কিবাত। 


কারও দায়িত্বে রয়েছে জান্নাত ও তার নেয়ামতসমূহ। তারা হলেন, 
রিদওয়ান ও তার সহযোগীরা । 


কতক ফেরেশতার জাহান্নাম ও তার আযাবের দায়িত্ব দেয়া 
হয়েছে। তারা হলেন, মালেক ও তার সঙ্গের যাবানিয়া, যাদের 
সরদার উনিশ জন। 


আবার কাউকে কবরের আযাবের দায়িত্ব দেয়া হয়েছে। তারা 
হলেন, মুনকার ও নাকীর। 


কতক ফেরেশতা আরশকে বহনকারী । আবার কতক হলেন, 


কারূবিইয়ুন। 


152 


কোনো কোনো ফেরেশতার দায়িত্ব গর্ভের নুড়ফাই বা বীর্য থেকে 
মানবের আকৃতি-গঠন ও তাকদীর লিখন। 


আবার কতক ফেরেশতা আছেন যারা বায়তুল মা'মুরে প্রবেশ 
করেন। এ ঘরে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা প্রবেশ করেন, 
যারা পুনরায় ফিরে আসবেন না। 


বিচরণ করে থাকেন। 


কতক ফেরেশতা আছেন, যারা কাতারবন্দি হয়ে দণ্ডায়মান 
থাকেন। যারা কখনো পরিশ্রান্ত হন না। 


কতক ফেরেশতা আছেন যারা সব সময় রুকুকারী ও 
সেজদাকারী, কখনো তা হতে উঠেন না। 


এগুলো ছাড়াও আরও অসংখ্য ফেরেশতা আছে, 
[7:8০] ধ 05550 5০৫১ WE GG ২ 50 24 GG ) 


না। আর এ তো মানুষের জন্য উপদেশমাত্র”। [সূরা মুদ্দাচ্ছের, 


153 


আয়াত: ৩১] কুরআন ও হাদিস থেকে উল্লেখিত প্রকারসমূহের 
দলীল প্রমাণ অতি পরিচিত। 


প্রশ্ন: আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান আনার প্রমাণ কী? 


আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান আনার বহু প্রমাণ আছে। 
যেমন, আল্লাহ তা'আলা বলেন, 


20৯5 BF I SA SI; 44505 0195 এ ES 
[Ll ধ... 23 ৩০ ৫9 GH ০৪৫ 


“হে মুমিনগণ, তোমরা ঈমান আন আল্লাহর প্রতি, তাঁর রাসূলের 
প্রতি এবং সে কিতাবের প্রতি যা তিনি তাঁর রাসূলের উপর নাধিল 
করেছেন এবং সে কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাযিল 
করেছেন।” [সূরা নিসা, আয়াত: ১৩৬] আল্লাহ তা'আলা আরও 


বলেন, 


ক 


5৮০1) 05510 ০ DIG এ SACS Hb ৬189) 


154 


5 ৩০ S28 05 ৬০৯ ৬০ GH GG BON ৩৯৪ 

[07 5১5৭1] ধর 22১৮1 358 
“তোমরা বল, 'আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা 
নাযিল করা হয়েছে আমাদের উপর ও যা নাযিল করা হয়েছে 
ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, 
আর যা প্রদান করা হয়েছে মুসা ও ঈসাকে এবং যা প্রদান করা 
হয়েছে নবীগণকে তাদের রবের পক্ষ হতে। আমরা তাদের কারো 
মধ্যে তারতম্য করি না।” [সুরা বাকারা, আয়াত: ১৩৬] 


এ ধরনের আয়াত আরও অনেক রয়েছে। তবে এর জন্য এ 
আয়াতই যথেষ্ট_ 


[1০ :2):২।] র্‌ কা ৪ 2 5905 4০1 989 ¥ 


“আর আপনি বলুন, ‘আল্লাহ যে কিতাবই নাযিল করেছেন, তার 
প্রতি আমি ঈমান এনেছি’ ”। [সূরা শুরা, আয়াত: ১৫] 


কুরআনে কি সব কিতাবের নাম আছে 


প্রশ্ন: কুরআনে কি সব আসমানি কিতাবের নাম আছে? 


155 


উত্তর: আল্লাহ তা'আলা কয়েকটি কিতাবের নাম উল্লেখ করেছেন। 
যথা, কুরআন, তাওরাত, ইঞ্জিল, যবুর, ইব্রাহীম আলাইহিসসালাম 
ও মুসা আলাইহিসসালাম এর সহীফাসমূহ। অন্যান্য কিতাব তিনি 
সার্বিকভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তা'আলা বলেন, 


৬০০ SLL SS ওত I O HAD ভা NLS ঞজান 

[ret dls ME S52 © 0235 BS 459 ৫ এ 
চিরপ্রতিষ্ঠিত ধারক তিনি আপনার উপর কিতাব নাযিল করেছেন 
যথাযথভাবে, এর পূর্বে যা এসেছে তার সত্যায়নকারী হিসেবে। 


আর নাযিল করেছেন তাওরাত ও ইন্জীল, ইতোপূর্বে” [সূরা 
আলে ইমরান, আয়াত: ২, ৩] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[০০:5।/-1] 9 91799 555 2925) 


“আর আমি দাউদকে যবুর দান করেছি।” [সুরা ইসরা, আয়াত: 
৫৫ ] আল্লাহ তা'আলা বলেন, 


পান দা] € O BS এয়া 2৮156 ৬০৮৪৮৮3৩৩৫7) 


156 


[YY 


“নাকি তাকে জানানো হয় নি যা আছে মুসার সহীফায়, এবং 
ইবরাহীমের (সহীফায়), যিনি (অঙ্গীকার) পূর্ণ করেছিলেন।” [সূরা 
নজম, আয়াত: ৩৬, ৩৭] আল্লাহ তা'আলা আরও বলেন, 


১০৫ Sills একথা Lis এগঠ জট এও Cf 55 উ 
[০:১২-২]ধ ১: 


এবং তাদের সাথে কিতাব ও (ন্যায়ের) মানদণ্ড নাযিল করেছি, 
যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে”। [সূরা হাদীদ, আয়াত: ২৫] 


আল্লাহ তা'আলা যেসব কিতাবের নাম বিস্তারিত উল্লেখ করেছেন, 
সেগুলোর উপর বিস্তারিত ঈমান আনতে হবে । আর যেসব কিতাব 
সংক্ষেপে উল্লেখ করেছেন, সেসব কিতাবের উপর সংক্ষেপেই 
ঈমান আনা ওয়াজিব। সুতরাং, এ বিষয়ে আমরা সে কথা-ই 
বলব, যে কথা বলার জন্য আল্লাহ ও তাঁর রাসূল নির্দেশ 
দিয়েছেন_ 


157 


[1০ :5) 5] ্ঘ্‌ 0৪ 2 3905 ০1 989 ¥ 


“আর আপনি বলুন, আল্লাহ যে কিতাব নাযিল করেছেন, তার 
প্রতি আমি ঈমান এনেছি” [সূরা শুরা, আয়াত: ১৫] 


কিতাবসমূহের প্রতি ঈমান আনার অর্থ 
প্রশ্ন: আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান আনার অর্থ কী? 


উত্তর: আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান আনার অর্থ এ কথা 
দৃঢ় বিশ্বাস করা যে, এ সব কিতাব আল্লাহর পক্ষ হতে নাযিল 
করা হয়েছে; আর আল্লাহ বাস্তবে সেগুলো বলেছেন। কিছু কথা 
পর্দার আড়াল থেকে কোনো ফেরেশতা-দূতের মাধ্যম ছাড়াই তাঁর 
কাছ থেকে শোনা গেছে; আর কিছু কথা ফেরেশতা-দূত মানব-দূত 
বা মানব-রাসূলের নিকট পৌঁছে দিয়েছেন; আবার কিছু কথা আছে 
আল্লাহ তা'আলা নিজ হাতে লিপিবদ্ধ করেছেন। যেমন, আল্লাহ 
তা'আলা বলেন, 


(৮৮ 9 ৩৬৯ ভা ৩৪) ভ5 DLT UE এ ৪ ৩৫ ৩ ৯ 
[০1:52] OSS BE 51 2 ৩০৪১৪ 2৪ ২৮ 


“আর কোন মানুষেরই এমন মর্যাদা নেই যে, আল্লাহ্‌ তার সাথে 
158 


কথা বলবেন ওহীর মাধ্যম ছাড়া, অথবা পর্দার আড়াল ছাড়া, 
অথবা এমন দুতপ্রেরণ ছাড়া, যে দূত তাঁর অনুমতিক্রমে তিনি যা 
চান তা ওহী করেন।” [সূরা শূরা, আয়াত: ৫১] 


আল্লাহ তা'আলা মুসা আলাইহিসসালামকে বলেন, 


7১1১০] AE; 3059 SE এ EE এ 9৮০ ৬) 
[15 


“তিনি বললেন, “হে মুসা, আমি আমার রিসালাত ও বাক্যালাপ 
দ্বারা আপনাকে মানুষের উপর বেছে নিয়েছি। সুতরাং যা কিছু 
আমি আপনাকে প্রদান করলাম তা গ্রহণ করুন এবং শোকর 
আদায়কারীদের অন্তর্ভূক্ত হোন।” [সূরা আরাফ, আয়াত: ১৪৪] 


[Yt Ll $ ৩৪৬৩৬৫ ইনি) 


“আর আল্লাহ তা'আলা মুসার সাথে কথোপকথান করেন।” [সূরা 
নিসা, আয়াত: ১৬৪] 


আল্লাহ তা'আলা তাওরাত সম্পর্কে বলেন, 


159 


রব 5৩5 0 ১০০২৫) oy 5৩ ৮ ৩০ হোগা ও এট) 
[৮০ :-৯।১০১] 


বিষয়ের উপদেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা।” [সূরা 
আরাফ, আয়াত: ১৪৫] 


আল্লাহ্‌ ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বলেন: 
[£75500 {LEY 55 
“আর আমরা তাকে ইঞ্জীল দিয়েছিলাম।” [সূরা আল-মায়েদা: ৪৬] 
আল্লাহ তা'আলা বলেন, 
[০০:০/-] ধ্ব © 1525 3275 2925 ¥ 


৫৫] 


আল্লাহ তা'আলা কুরআন সম্পর্কে বলেন, 


160 


ড় ১ 80455 এড 2 ৪48 5 ঠা = ১ 


[11:2 {ee SL 


“কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যা তোমার নিকট তিনি নাযিল 
করেছেন তার মাধ্যমে, তিনি তা নাযিল করেছেন নিজ জ্ঞানে। 
আর ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে। আর আল্লাহই সাক্ষীরূপে 
যথেষ্ট।” [সুরা নিসা, আয়াত: ১৬৬] আল্লাহ তা'আলা কুরআন 
সম্পর্কে আরও বলেন, 


€ ও Sys 55 ৬৫০ ৩ ol পরি SG Us ৯ 
[১7:51] 


তা মানুষের কাছে পাঠ করতে পারেন ধীরে ধীরে, আর আমি তা 
নাযিল করেছি পর্যায়ক্রমে।” [সূরা ইসরা, আয়াত: ১০৬] আল্লাহ 
তা'আলা আরও বলেন, 


ক 


LL ৬ উ ৩০ 02 2 45 উ ওযা 5০ এ) ১5 ) 


[৭০5৭1 sll] { © ৩৪ 305 9৩০৪ ৪ ৩১১০ ৩৪ SS 


161 


“আর নিশ্চয় এ কুরআন সৃষ্টিকুলের রবেরই নাধিলকৃত। বিশ্বস্ত 
আত্মা এটা নিয়ে অবতরণ করেছে তোমার হৃদয়ে, যাতে তুমি 
সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও, সুস্পষ্ট আরবী ভাষায়।” [সূরা 
শুয়ারা, আয়াত: ১৯২, ১৯৫] 


আল্লাহ তা'আলা কুরআন সম্পর্কে আরও বলেন, 


রথ f GS LAA উর ৬ পা ef Pf ক ৫৪ 2 
SG YN © 0০ ES AY ৯৩ USI LAS GA) 
এটা {© সী এলি ৩৪ ৬০ এ Se ২9 ও Sp Pal 


[5৮ 


“নিশ্চয় যারা উপদেশ [কুরআন] আসার পরও তা অস্বীকার করে 
[তাদেরকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে]। আর এটি 
নিশ্চয় এক সম্মানিত গ্রন্থ। বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে 
না, না সামনে থেকে, না পিছন থেকে। এটি প্রজ্ঞাময়, 
সপ্রশংসিতের পক্ষ থেকে নাধিলকৃত।” [সূরা ফুছসিলাত, আয়াত: 
৪১, ৪২] ইত্যাদি আয়াতসমূহ। এ ছাড়া আরও অনেক আয়াত 
রয়েছে। 


162 


প্রশ্ন: পূর্ববর্তী কিতাবসমূহের মধ্যে কুরআনের মর্যাদা কী? 
উত্তর: এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, 


245 ভা 9 35 ও এ BI উট একলা I UG ৯ 
(15) SU 4 © Lis 


“আর আমি আপনার প্রতি কিতাব নাধিল করেছি যথাযথভাবে, 
এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর 
তদারককারীরূপে”। আল্লাহ তা'আলা আরও বলেন, 

HS SH B25 ০৪০ 4099১ ৩৪ GFL ০0520195৩৫৩) 


2 


[৭:০5] © Sell 55 ৩৪ 52 এ ২ PES ০৮5 355 


“এ কুরআন তো এমন নয় যে, আল্লাহ ছাড়া কেউ তা রচনা 
করতে পারবে; বরং এটি যা তার সামনে (পূর্বে) রয়েছে, তার 
সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা; যাতে কোন সন্দেহ 


নেই, যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে”। [সুরা ইউনুস, আয়াত: 


193 


৩৭] আল্লাহ তা'আলা আরও বলেন, 


2 


168 ক এ 35 G5 SH 2 SS; ৬99০০ ৩৫ ৩) 


(Nin © 352:222] 2255 SH; 


“এটা কোন বানানো গল্প নয়, বরং এর পূর্ববর্তী কিতাবের 
সত্যায়নকারী, প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ এবং হিদায়াত ও 
রহমত এ কওমের জন্য, যারা ঈমান আনে”। [সূরা ইউসুফ, 
আয়াত: ১১১] 


মুফাচ্ছিরগণ বলেন, কুরআন নাযিল হয়েছে মুহাইমিন বা 
তদারককারী, আমানতদার ও পূর্বের কিতাবসমূহের উপর সাক্ষী 
ও সত্যায়নকারীরূপে। অর্থাৎ, কুরআন পূর্বের কিতাবসমূহের মধ্যে 
যা বিশুদ্ধ তার সত্যায়ন করে, পূর্বের কিতাবসমূহে যে সব 
পরিবর্তন ও বিকৃতি রয়েছে, তা প্রত্যাখ্যান করে এবং পূর্বের 
কিতাবসমূহ রহিত করা কিংবা বহাল রাখার বিধান দেয়। এ 
কারণেই দেখা যায়, যারা পূর্বের কিতাবসমূহকে ভালোভাবে 
অনুসরণ করেছে এবং (সত্যের প্রতি) পৃষ্ঠ প্রদর্শন কর নি, তারা 
আল্লাহর কুরআনের প্রতি অনুগত হয়ে যায়। আল্লাহ তা'আলা 
বলেন, 


164 


CELE LE BG © 9558 ০৪০৪ 315 2 একতা 2 lf 
: 22d] র্‌ € ০৯১ ০4426 ১2 1 ১2 রা 28154 212 য় 
[oY cof 


“এর পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি 
ঈমান আনে। আর যখন তাদের নিকট তা তিলাওয়াত করা হয় 
তখন তারা বলে, ‘আমরা এর প্রতি ঈমান এনেছি, নিশ্চয় তা 
সত্য, আমাদের রবের পক্ষ থেকে। নিশ্চয় আমরা এর পূর্বেও 
আত্মসমর্পণকারী ছিলাম”। [সুরা আরাফ, আয়াত: ৫২, ৫৩] এ 
বিষয়ে আরও আয়াত রয়েছে। 


কুরআন সম্পর্কে আমাদের যা করা আবশ্যক 
প্রশ্ন: কুরআন সম্পর্কে উম্মতের প্রত্যেকের কী করা আবশ্যক? 


উত্তর: প্রকাশ্যে ও গোপনে কুরআনের অনুকরণ করা, কুরআনকে 
আঁকড়ে ধরা এবং কুরআনের হক আদায় করা। আল্লাহ তা'আলা 
বলেন, 


FINE © 952 তেও সি? এ প্র) ধর ৩৪150) 


165 


[১০০ 


“আর এটি একটি কিতাব, যা আমি নাযিল করেছি, বরকতময় । 
সুতরাং তোমরা তার অনুসরণ কর এবং তাকওয়া অবলম্বন কর, 
যাতে তোমরা রহমতণ্রাপ্ত হও।” [সূরা আনআম, আয়াত: ১৫৫] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 


121 3 ও ভু ভা ৯৬৪: ০ {tse 
LES ৪5 2553 ০৪ ০ ১ LESS ৩৪ শি) 5১0 ll ৯ 
[৮ :-১1১০3]] © 35555 


“তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা 
হয়েছে, তা অনুসরণ কর এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের 
অনুসরণ করো না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ কর।” [সূরা 
আরাফ, আয়াত: ৩] আল্লাহ তা'আলা আরও বলেন, 


৫452০ N ৫ চিএ ১৬ SI SEIS জেটি 9 
[Velo ডি 


“আর যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং সালাত কায়েম 
করে, নিশ্চয় আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না।” 


166 


[সূরা আরাফ, আয়াত: ১৭০] 


এ বিধানটি সব কিতাবের বিষয়েই এক। এ বিষয়ে কুরআনে 
আয়াতও রয়েছে অনেক। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আল্লাহর কিতাব সম্পর্কে ওসিয়ত করে বলেন, 


tay Sass Bl SUS, 19১৩৯) 


“অতএব, তোমরা আল্লাহর কিতাব গ্রহণ কর এবং তা 
মজবুতভাবে ধর’ণ।” অপর একটি হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু 
হতে মারফু সনদে বর্ণিত, তিনি বলেন, 


(4381 -2৩5) ২0 dhl 5১5) bee 0০৮ ৩ 5 ৩৩ ১১৪৬০ lg) 


“অচিরেই এক ফিতনা সংঘটিত হবে।” আলী রাদিয়াল্লাহু আনহু 
বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! তার থেকে 
মুক্তির পথ কী? তখন তিনি বললেন, “আল্লাহর কিতাব” হাদীসের 
শেষ পর্যন্ত” 


” মুসলিম: ২৪০৮। 
7 তিরমিযী: ২৯০৬। হাদীসটি দুর্বল। 
167 


অর্থ 


প্রশ্ন: আল্লাহর কিতাবকে মজবুত করে ধরা ও তার হক আদায় 
করা অর্থ কী? 


উত্তর: আল্লাহর কিতাবকে মজবুত করে ধরা ও তার হক আদায় 
করার অর্থ কুরআনকে রাত-দিন হিফয করা, তিলাওয়াত করা, তা 
দ্বারা সালাত আদায় করা; কুরআনের বিধানের উপর আমল করা, 
এর আয়াতসমূহে চিন্তা ও গবেষণা করা, হালালকে হালাল মানা ও 
হারামকে হারাম মানা, কুরআনের নির্দেশের আনুগত্য করা, এর 
নিষেধসমূহে হতে বিরত থাকা, কুরআনে বর্ণিত দৃষ্টান্তসমূহ ও 
ঘটনাসমূহ হতে উপদেশ গ্রহণ করা, কুরআনের “মুহকাম' বা 
সুস্পষ্ট বিধানের উপর আমল করা, 'মুতাশাবিহ, বা অস্পষ্ট 
বিধানগুলোকে মেনে নেয়া, কুরআনে বর্ণিত নির্ধারিত সীমায় থেমে 
যাওয়া ও সীমা অতিক্রম না করা, যারা বাড়াবাড়ি করে তাদের 
বিকৃতি এবং যারা বাতিলগন্থী তাদের অপব্যাখ্যাকে প্রতিহত করা, 
কুরআনের জন্য সার্বিক অর্থেই নসীহত করা এবং মানুষকে 
কুরআনের প্রতি জ্ঞান সহকারে দাওয়াত দেওয়া । 


168 


প্রশ্ন: যারা বলে যে “কুরআন সৃষ্ট’, তাদের বিধান কী? 


উত্তর: অক্ষর ও অর্থসহ কুরআন বাস্তবেই মহান আল্লাহর কথা। 
অর্থ ব্যতীত শুধু অক্ষর আল্লাহর কালাম নয়, আবার অক্ষর ব্যতীত 
শুধু অর্থ আল্লাহর বাণী নয়। আল্লাহ তা'আলা এ কুরআন দ্বারা 
বাণী হিসেবে কথা বলেছেন, ওহি হিসেবে তার নবীর উপর এ 
সত্যিকার অর্থে ঈমান এনেছেন। কুরআন যদি কলম দ্বারা লেখা 
হয়, বা মুখ দ্বারা তিলাওয়াত করা হয়, বা অন্তর দ্বারা হিফয করা 
হয়, বা কান দ্বারা শোনা হয়, বা চোখ দ্বারা দেখা হয়: এর 
কোনটিই কুরআন আল্লাহর কালাম হতে প্রতিবন্ধক হবে না। হাত, 
কলম, কালি, কাগজ ইত্যাদি সৃষ্ট, কিন্তু যা লেখা হয়, তা সৃষ্ট নয়। 
মানুষের জিহ্বা ও আওয়াজ সৃষ্ট, আর জিহ্বা দ্বারা যা তিলাওয়াত 
করা হয় তা ভিন্নতা সত্বেও সৃষ্ট নয়। মানুষের অন্তর সৃষ্ট, কিন্তু 
মানুষের অন্তরে (কুরআনের) যা রক্ষিত তা সৃষ্ট নয়। কান সৃষ্ট, 
কিন্তু কান দিয়ে (কুরআনের) যা শোনা হয় তা সৃষ্ট নয়। আল্লাহ 
তা'আলা বলেন, 


[VA VV 25 {© SS ES ও ভি 226 ১221 481 
169 


“নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন, যা আছে সুরক্ষিত কিতাবে ।” 
[সূরা ওয়াকে'আ, আয়াত: ৭৭, ৭৮] আল্লাহ তা'আলা বলেন, 


J Le ১৩৪৩ bl Ex ক ১১০০ ৬০ EL BG 
[AHSAN SED 


বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তাদের অন্তরে তা সুস্পষ্ট 
করে না।” [সূরা আনকাবুত, আয়াত: ৪৯] আল্লাহ তা'আলা বলেন, 


[CV SUN 44520 6552 4 355 ৬৩ ৩৪ এত 3345) 


“আর তোমার রবের কিতাব থেকে তোমার নিকট যে ওহী 
পাঠানো হয়, তুমি তা তিলাওয়াত কর। তাঁর বাণীসমূহের কোন 
পরিবর্তনকারী নেই।” [সূরা কাহাফ, আয়াত: ২৭] আল্লাহ তা'আলা 


2 


এ 44 ¥ 


[7 


170 


তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনে।” [সুরা তাওবা, 
আয়াত: ১৭০], 


আব্দুল্লাহ ইব্ন # যন হ্‌ হু 2 
৬০০০ ও ০১০ sl 


“তোমরা কুরআনের মুসহাফে বেশি বেশি তাকাও”। এ বিষয়ে 
কুরআন ও হাদিসের বাণী অসংখ্য। যে ব্যক্তি কোরআন সম্পর্কে 
বা কুরআনের কোন একটি অংশ সম্পর্কে এ কথা বলে, তা সৃষ্ট, 
সে অবশ্যই বড় কুফরীর কারণে কাফের, যার ফলে সে ইসলাম 
হতে সম্পূর্ণ বের হয়ে যাবে। কারণ, কুরআন আল্লাহর বাণী, তাঁর 
থেকে শুরু এবং তাঁর দিকেই এর প্রত্যাবর্তন। আর আল্লাহর কথা 
তাঁর একটি গুণ বা সিফাত। যে ব্যক্তি আল্লাহর কোনো সিফাত 
সম্পর্কে বলে যে তা সৃষ্ট, সে অবশ্যই কাফের ও মুরতাদ; তাকে 
পুনরায় ইসলামের ফিরে আসতে বলা হবে। যদি সে ফিরে না 
আসে, তাহলে তাকে কাফের হিসেবে হত্যা করা হবে, মুসলিমদের 
কোনো বিধান তার উপর প্রযোজ্য হবে না। 


171 


কালাম বা কথা বলা আল্লাহ্‌র সম্তাগত গুণ নাকি কর্মগত গুণ 


প্রশ্ন: কালাম বা কথা বলা আল্লাহর সত্তাগত গুণ নাকি কর্মগত 
গুণ? 


উত্তর: ‘কথা বলার গুণটি’ আল্লাহর সত্ত্বার সাথে সম্পৃক্ত হওয়া 
এবং আল্লাহ তা'আলা এর দ্বারা গুণান্বিত হওয়ার দিক থেকে 
আল্লাহর সত্তাগত গুণ। যেমন আল্লাহ তা'আলার ‘ইলম’। বরং 
‘কালাম’ বা “কথা বলা’ এ গুণটি আল্লাহর ‘ইলম’ বা জ্ঞানেরই 
অংশ। আল্লাহ তা'আলা তার ইলমের দ্বারা তা (কথা) নাযিল 
করেন এবং তিনি জানেন, যা নাযিল করবেন। 


আর আল্লাহ তার ইচ্ছা ও ইরাদা অনুযায়ী কথা বলার বিবেচনায় 
‘কালাম’ বা কথা বলা আল্লাহর কর্মগুণ। যেমন রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


৬৯4 ৪১৬০৩ ৮০১৬ ৩৯ Of 01 ST SD 


“আল্লাহ যখন কোনো বিষয়ের ওহী করতে চান তখন তিনি ওহীর 


172 


কথা বলেন”... হাদীসের শেষ পর্যন্ত? 


এ কারণেই সালফে সালে-হীনগণ সিফাতুল কালাম বা “আল্লাহর 
কথা বলার গুণ’ সম্পর্কে বলেন, এটি আল্লাহর সত্বা-গত ও 
কর্মগত একসাথে উভয় প্রকারের গুণ। আল্লাহ তা'আলা অতীতে ও 
ভবিষ্যতে সব সময় কালাম তথা কথা বলার গুণে গুণান্বিত ছিলেন 
এবং থাকবেন। আর আল্লাহ নিজে কথা বলা ও অন্যের সাথে 
কথা বলা উভয়টিই আল্লাহর ইচ্ছা ও ইরাদা অনুযায়ী হয়ে থাকে। 
সুতরাং তিনি ইচ্ছা করলে কথা বলবেন, যখন চাইবেন তখন 
বলবেন, যেভাবে চাইবেন সেভাবে বলবেন। তিনি যাকে চাইবেন 
তাকে তাঁর কথা শোনাবেন, তার কথা তাঁর গুণ, যার কোন সীমা 
ও শেষ নেই। 


33 4406 ৩৪৫ of TE এজন ও G5 এ এ ASE 31 
[৭.৭ :-28501] LG BIG alin ৩৪৯ 2 


“বলুন, 'আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় 
তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার 
আগেই । যদিও এর সাহায্যার্থে অনুরূপ আরো সমুদ্র নিয়ে আসি'।” 


” ইবন আবি আসেম, ফিস সুন্নাহ, হাদীস নং ৫১৫ দুর্বল সনদে। 
173 


[সূরা কাহাফ, আয়াত: ১০৯] 


গা কক ৬ ও পচ ৬ ৩ ও 55 
[৭4:৩০] © HELE SIE এ 


“আর যমীনে যত গাছ আছে তা যদি কলম হয়, আর সমুদ্র (হয় 
কালি), তার সাথে কালিতে পরিণত হয় আরো সাত সমুদ্র, তবুও 
আল্লাহর বাণীসমূহ শেষ হবে না।” [সূরা লোকমান, আয়াত: ২৭] 
GHA তা ডি 4508 5 3 Nis; ৩৩৩ এক ৬৩৪ C35) 

[১০:০৭] 
“আর তোমার রবের বাণী সত্য ও ন্যায়পরায়ণতার দিক থেকে 
পরিপূর্ণ হয়েছে। তাঁর বাণীসমূহের কোন পরিবর্তনকারী নেই। 
আর তিনিই সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।” [সূরা আনআম, আয়াত: 
১১৫] 


ওয়াকেফা ও তাদের বিধান 
প্রশ্ন: ওয়াকেফা কারা ও তাদের বিধান কী? 


174 


উত্তর: ওয়াকেফা হলো, যারা কুরআন সম্পর্কে বলে যে, আমরা 
কুরআনকে আল্লাহর কালাম বা কথা বলব না, আর এ কথাও 
বলব না যে, কুরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইব্‌ন হাম্বল 


“তাদের মধ্য থেকে যে (এ কথাটি) সুন্দর করে বলে, সে (মূলত) 
জাহমী। আর যে সুন্দরভাবে ঘুচিয়ে বলতে সক্ষম নয়, সে মূলত 
মূর্খ, একেবারে সাধাসিধে মূর্খ, সুতরাং তার বিপক্ষে বর্ণনা ও 
প্রমাণাদি পেশ করা করা হবে। তারপর যদি সে তাওবা করে 
এবং ঈমান আনে যে এটি আল্লাহর কালাম বা কথা, সৃষ্টি নয়, 
(তবে ভালো) নতুবা সে জাহমিয়াদের থেকেও নিকৃষ্ট”?)। 


প্রশ্ন; যারা বলে, কুরআন থেকে আমি যা উচ্চারণ করি তা সৃষ্ট, 
তাদের বিধান কী? 


উত্তর: এ কথাটি শর্তহীনভাবে সাব্যস্তও করা যাবে না, আবার 
প্রত্যাখ্যানও করাও জায়েয হবে না। কারণ, ‘উচ্চারণ’ দ্বারা দুটি 
বিষয় বোঝা যায়। একটি হলো শব্দ উচ্চারণ করা, যা বান্দার 


” দেখুন, আবদুল্লাহ ইবন ইমাম আহমাদ ইবন হাম্বল, আস-সুন্নাহ, (১/১৭৯)। 
175 


কাজ। আর অপরটি হচ্ছে, উচ্চারিত শব্দ, যা এখানে কুরআন। 
তখন তা দ্বিতীয় অর্থকে অন্তর্ভুক্ত করে (যা মূলত আল্লাহ্‌ গুণ), 
আর এতে সে জাহমীয়াদের মতের দিকে ফিরে যাবে । আর যদি 
শর্তহীনভাবে বলে যে, কুরআনের উচ্চারণ সৃষ্ট নয়, তখন তা 
প্রথম অর্থকেও অন্তর্ভুক্ত করে, যা মূলত বান্দার কাজ; আর তা 
ইত্তেহাদিয়া বা যারা শ্রষ্টা ও সৃষ্টিকে এক বলে মনে করে তাদের 
আবিষ্কৃত বিদ'আত বলে বিবেচিত। এ কারণে সালাফে সালেহীন 
বলেন, 


(১৩৯১ ৯৬৪ এ৩ ৩৭ ডি ৬ ৩৮৬ 01০৮ ৪৪৪ এ৩ ৩৭ 


“যে ব্যক্তি এ কথা বলে যে, আমার দ্বারা কুরআনের উচ্চারণ সৃষ্ট, 
সে জাহমী; আর যে বলে তা সৃষ্ট নয়, সে বেদ'আতী74।” 


প্রশ্ন: রাসূলদের প্রতি ঈমান আনার প্রমাণ কী? 


উত্তর: কুরআন ও হাদিস থেকে রাসূলদের প্রতি ঈমান আনার 


॥ আব্দুল্লাহ্‌ ইবন আহমাদ ইবন হাম্বাল: কিতাবুস সুন্নাহ্‌, ১/১৬৪-১৬৫। 
176 


প্রমাণ অনেক । আল্লাহ তা'আলা বলেন, 


$115581935 SE BTS 5০ ৩০1১5 HE 71953 LY 
S145 a5 এটা 85158 ৩ 3১355894445 HU ৩১১4৩ জা 
© ১০ BS ৩৫৫ ৩ ৩১৯০৭ oS HES ০৪৪৪ ৬৯ 
19 ওঃ ০ 05০ Al (555০ 35১9৫ ৯ ওঠ 
রব 2 $5% 4০ aw 42 xl 108 9 “219 HL 

[১০৫ ০৮৭ :৮০01] 


“যদি তোমরা ভালো কিছু প্রকাশ কর, কিংবা গোপন কর অথবা 
মন্দ ক্ষমা করে দাও, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, ক্ষমতাবান। 
নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের সাথে কুফরী করে এবং 
আল্লাহ ও তাঁর রাসূলগণের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে, 
এবং তারা এর মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায়। তারাই 
প্রকৃত কাফির এবং আমি কাফিরদের জন্য প্রস্তুত করেছি 
অপমানকর আযাব। আর যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি 
ঈমান এনেছে এবং তাদের কারো মধ্যে পার্থক্য করে নি, 
তাদেরকে অচিরেই তিনি তাদের প্রতিদান দিবেন”। [সূরা নিসা, 


177 


আয়াত: ১৪৯] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(4১০১৪ 4১৬ ০০০) 


“আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনলাম?১।” 


প্রশ্ন: রাসূলদের প্রতি ঈমান আনার অর্থ কী? 


উত্তর: রাসূলদের প্রতি ঈমান আনার অর্থ এসব বিষয়ে দৃঢ় বিশ্বাস 
রাখা যে, আল্লাহ তা'আলা প্রতিটি উম্মতের নিকট তাদের থেকে 
রাসূল প্রেরণ করেছেন, তারা তাদেরকে এক আল্লাহর ইবাদত 
করার দিকে আহ্বান করেন এবং আল্লাহ ব্যতীত যেসব উপাস্যের 
উপাসনা করা হয় তাদের প্রত্যাখ্যান করার দাওয়াত দেন। 


আর সমস্ত নবী ও রাসূল সত্যবাদী, বিশ্বাস্য, নেককার, সঠিক 
পথের পথিক, সম্মানিত, মুত্তাকী, আমানতদার ও হেদায়েতপ্রাপ্ত ও 
পথ প্রদর্শক। তারা তাদের রবের পক্ষ হতে স্পষ্ট প্রমাণাদি ও 


”5 বুখারী: ১৩৫৪, মুসলিম: ২৯৩০। 


178 


অকাট্য নিদর্শন দ্বারা সমর্থিত। 


আর আল্লাহ তা'আলা তাদের যে রিসালাত ও পয়গাম দিয়ে 
দুনিয়াতে প্রেরণ করেছেন, তার তা সম্পূর্ণরূপে মানুষের নিকট 
পৌঁছিয়েছেন; কোন কিছু গোপন করেন নি, পরিবর্তন করেন নি, 
তাদের নিজেদের থেকে কোন কিছু বৃদ্ধি করেন নি এবং কমতি 
করেন নি-_ 


[০২০] উ এয HY LH 5) 
“রাসূলদের কর্তব্য কি শুধু সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া নয়?” [সূরা 
নাহল: ৩৫] 
আর তারা সবাই সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত। 


আর আল্লাহ তা'আলা ইব্রাহীম আলাইহিসসালামকে বন্ধুরূপে গ্রহণ 
করেছেন, মুসা আলাইহিসসালাম এর সাথে কথা বলেছেন এবং 
ইদ্রিস আলাইহিসসালামকে উচ্চ স্থানে উঠিয়েছেন। 


আর ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা, তাঁর রাসূল, তাঁর বাণী 
যা তিনি মারইয়ামের কাছে পাঠিয়েছেন এবং তাঁর পক্ষ থেকে 
রাহ্‌। 

179 


আর আল্লাহ তা'আলা রাসূলদের কাউকে অন্যদের উপর শ্রেষ্ঠত্ব 
দিয়েছেন এবং তাদের কাউকে মর্যাদায় উন্নীত করেছেন। 


রাসূলগণের আদেশ ও নিষেধের দাওয়াত কি এক 


প্রশ্ন: রাসূলগণ যে সব কাজ করার আদেশ দিয়েছেন এবং যে 
সব কাজ করতে নিষেধ করেছেন, সে বিষয়ে তাঁদের দাওয়াত কি 
এক? 


উত্তর: প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁদের সবার দাওয়াত ইবাদতের 
মূল ও ভিত্তির বিষয়ে এক ও অভিন্ন। আর সেই ভিত্তি হলো 
তাওহীদ-_ যত ধরনের ইবাদত আছে, চাই তা মৌখিক হোক, 
অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা হোক, বা বিশ্বাসের সাথে সম্পৃক্ত হোক, সমস্ত 
ইবাদত শুধু আল্লাহ্‌র উদ্দেশ্যে করা এবং আল্লাহকে ছাড়া যেসব 
উপাস্যের উপাসনা করা হয়, সেগুলো অস্বীকার করা। 


আর সালাত ও সাওমের মতো যেসব ফরয কাজ দ্বারা আল্লাহর 
ইবাদত করা হয়, সেগুলোর এমন কিছু কোনো উম্মতের উপর 
ফরয করা হয়, অন্যদের উপর যা করা হয় না। আবার কোনো 
উম্মতের উপর একটি বস্তু হারাম করা হয়, অপর উম্মতের জন্য 
তা হালাল করা হয়। এসবই আল্লাহ তা'আলার পক্ষ থেকে একটি 


180 


[5৬] 5:5৬: বেগে 


“যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্য হতে 
সবচেয়ে সুন্দর আমল করে।” [সূরা মুলুক, আয়াত: ২] 


প্রমাণ 


প্রশ্ন; ইবাদতের ভিত্তির বিষয়ে রাসূলগণের দাওয়াত অভিন্ন 
হওয়ার প্রমাণ কী? 


উত্তর: কুরআন থেকে এ বিষয়ের দলীল দুই ধরনের: সংক্ষিপ্ত ও 
বিস্তারিত। 


সংক্ষিপ্ত দলীলের উদাহরণ: আল্লাহ তা'আলা বলেন, 


alld SAME MLE এ হর % SE 
[Yn 


“আর আমি অবশ্যই প্রত্যেক উম্মতে একজন রাসূল প্রেরণ 


181 


করেছি যে, তোমরা আল্লাহর ইবাদাত কর এবং পরিহার কর 
তাগৃতকে।” [সূরা নাহাল, আয়াত: ৩৬] আল্লাহ তা'আলা আরও 
বলেন, 


৩) পর খু এ এ) ও ২) ০৯০ ৩৪ এ ৬ SG 


[৫০:০১] © 35:০৬ 


“আর আপনার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাই নি যার প্রতি 
আমরা এই ওহী নাযিল করি নি যে, ‘আমি ছাড়া কোন (সত্য) 
ইলাহ নেই; সুতরাং তোমরা আমার ইবাদাত কর”। [সূরা আম্বিয়, 
আয়াত: ২৫] আল্লাহ তা'আলা আরও বলেন, 


205 S221 ১১১ ৩৪ এ ০০ ৩০ এ ০০ UD ৩৪ 4০ ৯ 
[5০:-১৯] ধ © ০১৩০ 


“আর আপনার পূর্বে আমরা রাসূলগণ থেকে যাদের প্রেরণ 
যাদের ইবাদাত করা যাবে”? [সূরা যুখরফ, আয়াত: ৪৫] 


182 


আর বিস্তারিত প্রমাণের উদাহরণ: আল্লাহ তা'আলা বলেন, 


ঠা) ১০০৫ HUET টঞ ৩৬৪ 4৪ BEG এ ওপর ৯ 


[০৭ :-91১৮১]1] র্‌ টু 


“আমি তো নূহকে তার কওমের নিকট প্রেরণ করেছি। অতঃপর 
সে বলেছে, ‘হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদাত কর। 
তিনি ছাড়া তোমাদের কোন (সত্য) ইলাহ নেই”। [সুরা আরাফ, 
আয়াত: ৫৯] 


€ 5825 55135 এল GHEE টি JE ০০ ACTS ১) 
[4:1০] 


“আর সামুদের নিকট (প্রেরণ করেছি) তাদের ভাই সালিহকে। সে 
বলল, ‘হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদাত কর। তিনি 
ছাড়া তোমাদের কোন (সত্য) ইলাহ নেই।” [সূরা আরাফ, আয়াত: 
৭৩] 


ie 


€ 7: 5) 95 ল্য ও ঞা চিএ ৪2 IE 3 cA IE 5) 
[০:১১] 


183 


“আর আদ জাতির কাছে (প্রেরণ করেছিলাম) তাদের ভাই 
হুদকে। সে বলেছিল, “হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদাত 
কর। তিনি ছাড়া তোমাদের জন্য কোন (সত্য) ইলাহ নেই’।”[সূরা 
হুদ, আয়াত: ৫৯] 


€ 82541 5562 5 HAA BS ৩৪ ৩2৪5 db 

[Ao :-১1১৮১] 
“আর মাদইয়ানে (প্রেরণ করেছিলাম) তাদের ভাই শু“আইবকে। 
সে বলল, ‘হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদাত কর। তিনি 
ছাড়া তোমাদের কোন (সত্য) ইলাহ নেই”। [সুরা আরাফ, আয়াত: 
৮৫] 


(EE এও বউ 55445 5 পি 385 থু ৮2146 সূ5 


[7 ৮৯১৯9] 


“আর স্মরণ করুন, যখন ইবরাহীম স্বীয় পিতা ও তার কওমকে 
বলেছিল, ‘তোমরা যেগুলোর ইবাদাত কর, নিশ্চয় আমি তাদের 
থেকে সম্পর্কমুক্ত। তবে তিনি ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি 


184 


করেছেন’।” [সূরা যুখরফ, আয়াত: ২৬-২৭] 


মুসা আলাইহিস সালাম বলেন: 
[AA LO ৩05 ৪৩৮৮ ৮ 5 3 2 খু ও এ 4151) 


কোনো সত্য ইলাহ নেই। সকল বিষয়েই তাঁর জ্ঞান পরিব্যাপ্ত”। 
[সুরা ত্বাহা, আয়াত: ৯৭] 


HYDE SBS; 3 BLE ৮৭] 5 লে ৩৬) 
€ ও ১৮০ ৬5 ৩59) ৩5 FU ৬5 EAT প্র HT ৪৮ ২৪ 
[৬:81] 


“আর মাসীহ বলেছেন, “হে বনী ইসরাঈল, তোমরা আমার রব ও 
তোমাদের রব আল্লাহর ইবাদাত কর। নিশ্চয় যে আল্লাহর সাথে 
দিয়েছেন এবং তার ঠিকানা আগুন। আর যালিমদের কোন 
সাহায্যকারী নেই'।” [সূরা মায়েদা, আয়াত: ৭২] 


185 


৯ ৯৪৮৮: 2 ০64 ৫) 3 
[7০:০০] ধ OID ISP 4 ২141৩৪৩9১৯০ USL Ss 


“বলুন, ‘আমি তো একজন সতর্ককারী মাত্র। আর আল্লাহ ছাড়া 
আর কোনো (সত্য) ইলাহ নেই, যিনি এক, প্রবল প্রতাপশালী ৷” 
[সূরা আরাফ, আয়াত: ৬৫] প্রভৃতি আয়াতসমূহ 


পার্থক্য হওয়ার প্রমাণ 


প্রশ্ন; শাখাগত বিষয় তথা হারাম-হালাল বিষয়ে রাসূলদের 
শরিয়তে পার্থক্য থাকার প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলার বাণী: 


০5 হক HE 5 EE ৪০ এ Hy 
[৮৮ 5১৩] 50810824626 ও Gd ৩০০ 


“তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরীআত ও 
স্পষ্ট পন্থা। আর আল্লাহ যদি চাইতেন, তবে তোমাদেরকে এক 
উম্মত বানাতেন; কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে 


তোমাদেরকে পরীক্ষা করতে চান। তাই তোমরা ভাল কাজে 
186 


প্রতিযোগিতা কর”। [সূরা মায়েদা, আয়াত: ৪৭] 


আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস রাদিয়াল্লাহু আনহু “শরীআত ও স্পষ্ট 
পন্থা"র ব্যাখ্যায় বলেন, 5...) ১১ “পথ ও পদ্ধতি”। একই কথা 
ইসহাক আস-সাবী'য়ী প্রমুখ বলেন। সহীহ বুখারীতে বর্ণিত, 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(০19 ৮১৯১ ০১১০৭ ৪৯৯1 ০৮১৯ ০০০০০ ০৪) 


“আমরা নবীগণ পরস্পর বৈমাত্রেয় ভাই_ আমাদের দ্বীন এক |”? 
এর দ্বারা উদ্দেশ্য ‘তাওহীদ’, যে তাওহীদের দাওয়াত নিয়ে 
আল্লাহ্‌র প্রেরিত প্রত্যেক রাসূল এসেছেন এবং অবতীর্ণ প্রতিটি 
কিতাবে যার উল্লেখ তিনি করেছেন। কিন্তু শরীয়ত অর্থাৎ আদেশ- 
নিষেধ ও হারাম-হালাল ইত্যাদি প্রত্যেকের ছিল ভিন্ন ভিন্ন: 


[€:১।] © IE ৪51 নো ৭ y 


“যাতে তোমাদের পরীক্ষা করা হয় যে, তোমাদের কে সবচেয়ে 


” বুখারী: ৩৪৪৩; মুসলিম: ২৩৬৫। 


187 


সুন্দর আমল করে।” [সূরা মুলক, আয়াত: ২] 
সব রাসূলদের বর্ণনা আল্লাহ তা'আলা কুরআনে করেছেন কিনা 


প্রশ্ন: সব রাসুলদের বর্ণনা কি আল্লাহ তা'আলা কুরআনে 
করেছেন? 


উত্তর: আল্লাহ তা'আলা তাদের সংবাদ থেকে আমাদের জন্য পর্যাপ্ত 
উপদেশ, ওয়াজ ও স্মারক বর্ণনা করেন। তারপর আল্লাহ তা'আলা 
বলেন, 


€ ৩৩০ ১০৯৪ 2১৩53 ৬5 ৬ DE ০৬ এ ৯১৯ 

[75:51] 
“আর অনেক রাসূল, যাদের বর্ণনা তোমাকে পূর্বে দিয়েছি এবং 
অনেক রাসুল, যাদের বর্ণনা তোমাকে দেই নি।” [সুরা নিসা, 
আয়াত: ১৬৪] 


সংক্ষিপ্ত করেছেন, আমরা তাদের প্রতি সংক্ষিপ্তভাবেই ঈমান 


188 


আনব। 


যে রাসূলগণের নাম কুরআনে উল্লেখ করা হয়েছে 
প্রশ্ন; কতজন রাসূলের নাম কুরআনে উল্লেখ করা হয়েছে? 


উত্তর: যাদের নাম কুরআনে উল্লেখ করেছেন, তারা হলেন, আদম, 
একত্রে আস্বাত বা ইয়া'কুব আলাইহিসসালামের বংশধরগণ, ঈসা 
এবং মুহাম্মদ, আল্লাহ্‌ উচ্চসভায় তার ও তাদের সকলের প্রশং 
করুন এবং তাদের প্রতি শান্তি বর্ষণ করুন। 


দৃঢ়প্রতিজ্ঞ রাসূলগণ 
প্রশ্ন: রাসূলগণের মধ্যে দৃঢ়প্রতিজ্ঞ কারা? 


উত্তর: দৃঢ়প্রতিজ্ঞ "১০ 95 রাসূল পাঁচ জন। আল্লাহ তা'আলা 
কুরআনের দুটি জায়গায় আলাদা করে তাদের কথা উল্লেখ 
করেছেন। 


189 


প্রথম জায়গা হল, সূরা আহযাব । তাতে আল্লাহ তা'আলা বলেন, 


52485 ৬৯৫০ ০৯০9 C2 ৩০০ এ lis SSA ৩৩ IY Y 
61818 ow. de NGL Ea ene Sf 


“আর স্মরণ করুন, যখন আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম 
নবীদের থেকে এবং আপনার থেকে, নূহ, ইবরাহীম, মূসা ও 


মারইয়াম পুত্র ঈসা থেকে । আর আমি তাদের কাছ থেকে দৃঢ় 
অঙ্গীকার গ্রহণ করেছিলাম”। [সুরা আহযাব, আয়াত: ৭] 


দ্বিতীয় স্থান হল, সূরা শুরা; আল্লাহ তা'আলা বলেন, 
০5 ৩ এপ ওসি 5৪৪ ৬৪ ৩ জা ৩5 ০ 65) 
SFL 3 EE NG ও সা ও Lac) ৬০০ পল 
AY 
“তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দ্বীন, যার নির্দেশ 
দিয়েছিলেন তিনি নৃহকে, আর যা আমরা ওহী করেছি আপনাকে 
এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহীম, মুসা ও “ঈসাকে; এ বলে 
যে, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত কর এবং তাতে বিভেদ সৃষ্টি কর 


190 


না।” [সূরা শুরা, আয়াত: ১৩] 
সর্বপ্রথম রাসূল 
প্রশ্ন: সর্বপ্রথম রাসূল কে? 


উত্তর: মানবজাতির অনৈক্য ও বিভেদের পর সর্বপ্রথম রাসূল নূহ 
আলাইহিস্সালাম। আল্লাহ তা“আলা বলেন, 


HLA ধ কসর ওত SSA ৬ খুজে তে এ অয Ue 


[Na 


“নিশ্চয় আমি আপনার নিকট ওহী পাঠিয়েছি, যেমন ওহী 
পাঠিয়েছি নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট।” [সুরা নিসা, 
আয়াত: ১৬৩] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[0301 {xs ts SEI CSB LS SS 


“এদের পূর্বে নূহের কওম এবং তাদের পরে অনেক দলও 
মিথ্যারোপ করেছিল”। [সূরা গাফের, আয়াত: ৫] 


191 


প্রশ্ন: কখন অনৈক্য ও বিভেদ হয়? 


উত্তর: ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন”, নূহ 
আলাইহিসসালাম ও আদম আলাইহিসসালামের মাঝে দশ প্রজন্ম 
ছিল; তারা সবাই সত্যের শরীয়তের উপর ছিল। তারপর তারা 
বিভেদ করল। “তখন আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে 
নবীদেরকে প্রেরণ করলেন” [সূরা বাকারাহ, আয়াত: ৫৯)। 


সর্বশেষ নবী 
প্রশ্ন: সর্বশেষ নবী কে? 
উত্তর: সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । 


প্রশ্ন: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী_ এ 
কথার প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা এর বাণী: 
চান ভিলা Be এর ৭, » এ EE? en LEE ৫৫৮৪ 2৬3৪ 
{IEA 25৬9 4৬ ০৯০ ৭০? 224৬ ৩১১০ টা অর্গ ৩৪ ৩৯ 


” মুস্তাদরাক হাকেম, ২/৫৯৬। 
192 


[৮" ২১1৯৯] 


“মুহাম্মাদ তোমাদের কোন পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর 
রাসূল ও সর্বশেষ নবী ৷” [সুরা আহযাব, আয়াত: ৪০] রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


১৬৯৭ Se 05 ও এ FE OD IRS ৬০০৪ Um SY 
(৬০২ ৪১ 3১ 


“আমার পর ত্রিশ জন মিথ্যকের আবির্ভাব হবে। প্রত্যেকে দাবি 
করবে সে নবী। অথচ আমি শেষ নবী, আমার পর আর কোন 
নবী আসবে না”।” সহীহ গ্রন্থে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু ‘আনহুকে বলেন, 


॥ ৩০০২ ৫ 340 oy ৩৮ ৩১১৬ 2১ ০ ৩৮ ০৬০৮ ND 


“তুমি কি এতে খুশি নও যে তুমি আমার নিকট সম্মানের দিক 
দিয়ে এমন হবে, যেমনটি মুসা আলাইহিসসালাম এর নিকট 
হারুন আলাইহিসসালাম ছিল? তবে আমার পর আর কোন নবী 


” আবু দাউদ: ৪২৫২; তিরমিযী: ২২১৯। 
193 


আসবে না?” 


দাজ্জালের হাদিসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


2 
(৪০০১ ৪) ১১১৮ = bln 


“আর আমি শেষ নবী, আমার পর আর কোন নবী নেই৪০৮। 
এছাড়াও আরও প্রমাণ রয়েছে। 


আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ 
বৈশিষ্ট্য 


প্রশ্ন: অন্যান্য নবীদের থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ বৈশিষ্ট্যসমূহ কী? 


উত্তর: আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
বিশেষ বৈশিষ্ট্য অনেক, সে বিষয়ে পৃথক কিতাবও লিপিবদ্ধ 
হয়েছে। যেমন, 


” বুখারী: ৩৭০৬, ৪৪১৬; মুসলিম: ২৪০৪। 
০ বুখারী: ৩৫৩৫। 


194 


তিনি সর্বশেষ নবী ৷ যেমনটি আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। 


তিনি আদম সন্তানদের সেরা। আল্লাহ তা'আলার নিম্নের বাণীটির 
এ তাফসীর করা হয়েছে 


হর 1 ট্রে 4৪০৮ ক জল নি ঈদে হও EEE 
১৪০ 609 DIS ০০৭৬ ০৪ ০৮ 6৮৪ ৬০৪ Ll dle } 
[cov ১2] E455 


“সে রাসূলগণ, আমরা তাদের কাউকে অপর কারো উপর শ্রেষ্ঠত্ব 
দিয়েছি। তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ্‌ 
কথা বলেছেন, আবার কাউকে তিনি উচ্চ মর্যাদায় উন্নীত 
করেছেন।” [সূরা আল-বাক্ধারাহ্‌: ২৫৩] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

Css 3১১ 4১ a bh 
“আমি আদম সন্তানদের সরদার, এটি কোন অহংকার নয়”ঠ। 
আর আল্লাহ তা'আলা তাকে মানুষ ও জীন সবার নিকট নবী ও 


* মুসনাদে আহমাদ ১/২৮১; ২৮২, ২৯৫; তিরমিযী, হাদীস নং ৩৬১৫, ইবন 


মাজাহ, হাদীস নং ৪৩০৮। 
195 


রাসূল ইসেবে পাঠিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন, 
ASL LE 0৯০ এ এএা BY 


[সূরা আরাফ, আয়াত: ১৮৫] আল্লাহ তা'আলা আরও বলেন, 


RAL 81523591753 ৯৩5 হত LAGGY 


“আর আমি তো কেবল আপনাকে সমগ্র মানবজাতির জন্য 
সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি।” [সুরা সাবা, 
আয়াত: ২৭] 


এছাড়াও রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


০২১০ ০৬৯ ৪০১ ০০৬ ০৭৪ ও ০] ১৪০ 0 ৯ ০০৯৪) 
১৯১ Dal ৪» El ৩৮ ০৯১ 2b ১১৪৮০ he NY 
৬০০৪ | 08 ২০১০ ০০৮০) এড ০3 2০9৮] এ ০২০০৭ 

4৮০ ১০] dl ৬৬৯১ Le *৯ এ 


“আমাকে পাঁচটি বিষয় দেয়া হয়েছে, যা আমার পূর্বে আর কোন 


196 


নবীকে দেয়া হয় নি। এক মাস পথের দূরত্ব থেকে (কাফের- 
মুশরিকদের মনে) আতঙ্ক (সৃষ্টি করার) দ্বারা আমাকে সাহায্য করা 
হয়েছে, আমার জন্য সমগ্র জমিনকে পবিভ্রকারী ও সাজদার স্থান 
বানানো হয়েছে। সুতরাং আমার উম্মতের কোনো ব্যক্তির নিকট 
যখন সালাতের ওয়াক্ত এসে যাবে, সে যেন (সেখানেই) সালাত 
আদায় করে। আমার জন্য গনীমতের মালসমূহ হালাল করা 
হয়েছে, ইতোপূর্বে কোনো উম্মতের জন্য তা হালাল ছিল না। 
আমাকে শাফা“'আতের অনুমতি দেয়া হয়েছে। আর কোনো নবীকে 
তার কওমের লোকদের নিকট পাঠানো হয়, আমাকে সমস্ত 
মানুষের নিকট নবী করে প্রেরণ করা হয়েছে” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


~ Slr NV, ৩৩১০৫ 2] sds en ৩ ৮৯১ ১ ০৬৪ ৬০৪ sly 
॥ ১০1০০৩০০০০৩ Na ০০০০ ৬৪ ০০৯ ১০১৭ 


“আমি শপথ করে বলছি সে সত্তার, যার হাতে আমার প্রাণ। 
আমার সম্পর্ক যে কোনো ব্যক্তি শোনে, চাই সে ইয়াহুদী হোক বা 
নাছারা, তারপর সে আমাকে যা নিয়ে প্রেরণ করা হয়েছে, তার 


*ঃ বুখারী, হাদীস নং ৪৩৮; ৩১২২; মুসলিম, হাদীস নং ৫২১। 
197 


প্রতি ঈমান না এনে মারা গেল, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী 
হবে।”* আমরা যা উল্লেখ করছি এ গুলো ছাড়াও রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরও অনেক বৈশিষ্ট্য আছে, 
তোমরা তা তালাশ করতে পার। 


নবীদের মু"জিযা 
প্রশ্ন: নবীদের মু'জিযা কী? 


উত্তর: মু'জিযা হল, সাধারণ নিয়মের বাইরে চ্যালেঞ্জযুক্ত বিষয়, 
যার মোকাবিলা করতে কেউ সমর্থ নয়। যু'জিযা দুই ধরনের হয়, 
এক. যা ইন্দ্রিয়গ্রাহ্য, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রত্যক্ষ করা যায়; 
চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শোনা যায়। যেমন, পাথর থেকে 
উদ্ত্রী বের হওয়া, লাঠি সাপে পরিণত হওয়া, প্রাণহীন বস্তুর কথা 
বলা ইত্যাদি ৷ দুই. যা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রত্যক্ষ করা যায় না। তবে 
দূরদর্শিতা দ্বারা অনুভব করা যায়। যেমন, পবিত্র কুরআন। 
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সব 
ধরনের মু'জিযাই দেয়া হয়েছে। অন্য নবীদের যত ধরনের মু'জিযা 


$$ মুসলিম, হাদীস নং ১৫৩। 
198 


ওয়াসাল্লাম সে বিষয়ে তার থেকে বড় মু'জিযা দেয়া হয়েছে। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেয়া ইন্দিয়গ্রাহ্য 
মু'জিযাসমূহের অন্যতম হচ্ছে, চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, খেজুরের 
ডালির কান্নাকাটি, তার সম্মানিত আঙ্গুলগুলো থেকে বেগে পানি 
বের হওয়া, খাদ্যের তাসবীহ পাঠ করা; ইত্যাদি মুজিযাগুলোর 
বিষয়ে রাসূল থেকে এমনভাবে মুতাওয়াতিরভাবে হাদীসসমূহ 
এসেছে যা অস্বীকার করার কোন সুযোগ নেই। কিন্তু রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সব মু'জিযা স্থায়ী নয়, এগুলো 
অন্যান্য নবীদের মু'জিযার মত সাময়িক। তাদের সময় ও যুগ শেষ 
হওয়া সাথে এগুলোও শেষ হয়ে যায়। শুধু আলোচনাই বাকী 
থাকে। একমাত্র কুরআনই হল, চিরস্থায়ী মু'জিযা যার আশ্চর্য ও 
কখনো শেষ হওয়ার নয়। আল্লাহ তা'আলা বলেন, 


[ঠঘ ০০০] 


“বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে না, না সামনে থেকে, না 
পিছন থেকে। এটি প্রজ্ঞাময়, সপ্রশংসিতের পক্ষ থেকে 


নাধিলকৃত”। [সূরা ফুচ্ছিলাত, আয়াত: ৪২] 


199 


কুরআন যে মু'জিযা তার প্রমাণ 
প্রশ্ন: কুরআন যে মু'জিযা, তার প্রমাণ কী? 


উত্তর: এর প্রমাণ হল, প্রায় বিশ বছর ধরে কুরআন নাযিল হতে 
থাকে, এর মধ্যে কুরআন আরবের সবচেয়ে বিশুদ্ধভাষী, বাণ্মী, 
সাহিত্যিক ও বক্তাদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে বলে যে, 


[rt 230 (© ৩০০৫ ৩1০৭৯ ৩৯০৫ সি ৯ 


“অতএব, তারা যদি সত্যবাদী হয় তবে তার অনুরূপ বাণী নিয়ে 
আসুক ৷” [সূরা তুর, আয়াত: ৩৪] 


[৮:১৯] € 44359555903) 


“বলুন, তোমরা কুরআনে মত দশটি সূরা নিয়ে আস”। [সূরা হুদ, 
আয়াত: ১৩] 


[৫ 9১৪৭] € 44250550৯38 ট 


“অতএব তোমরা কুরআনের মত একটি সূরা নিয়ে আস” [সূরা 
বাকারাহ, আয়াত: ২৩] 


কিন্তু তারা তা করতে পারে নি এবং তা করার চেষ্টাও করে নি, 
যদিও কুরআনকে সব রকম সম্ভব পদ্ধতিতে প্রতিহত করার 
বিষয়ে তাদের আগ্রহ ছিল সর্বাধিক। অথচ কুরআনের অক্ষর ও 
শব্দগুলো তাদের সে ভাষাতেই নাযিল হয়েছে, যে ভাষায় তারা 
কথা বলে, যে ভাষা দ্বারা তারা প্রতিযোগিতা করে এবং গর্ব করে। 
তারপর আল্লাহ তা'আলা তাদের অক্ষমতা ও অপারগতার ঘোষণা 
দিয়ে বলেন: 


৩৮ ও A is ৬ অর HE এষা si Yt) 
[AA ANG 1785 252] ৬ 2 রা RS ali 


“বলুন, ‘যদি মানুষ ও জিন এ কুরআনের অনুরূপ হাযির করার 
জন্য একত্রিত হয়, তবুও তারা এর অনুরূপ হাযির করতে পারবে 


না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়’।” [সুরা ইসরা, 
আয়াত: ৮৮] রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


73401 ale ৬ 4৬০ ৩ SUN ৮০৪৪০৪৪31০০ ০৬১৯ ১০৬) 


rx ৬২৩ ৮৯০৩ ৩৮ 0৯৯১) এ! 401 2 ৬৯ ঠা SMH ১ 
(2০৩৪) 


201 


“প্রত্যেক নবীকেই এমন অনেক নিদর্শন দেওয়া হয়েছে, যেগুলো 
দেখে মানুষ ঈমান এনেছে । আর আমাকে দেওয়া হয়েছে ওহী, যা 
আল্লাহ আমার নিকট ওহী করেছেন। তাই আমি আশা করি আমি 
হব51” 


কুরআন মু'জিযা হওয়া বিষয়ে আলেমগণ অনেক কিতাব 
লিখেছেন। কুরআনের শব্দ, অর্থ, অতীতের সংবাদ, ভবিষ্যতের 
সংবাদ এবং গাইবের সংবাদ ইত্যাদি বিষয়ে কুরআনের মু'জিযা 
হওয়ার বিবরণ দিয়ে এসব কিতাব লিখেছেন। এ সব লিখনি দ্বারা 
তারা এটুকুই সফল হয়েছেন, যেমন একটি চড়ুই পাখি বিশাল 
সমুদ্রে ঠোট দিল তার ঠোটের সাথে যে পরিমাণ পানি উঠে আসে। 


শেষ দিবসের প্রতি ঈমান আনার প্রমাণ 
প্রশ্ন: শেষ দিবসের প্রতি ঈমান আনার প্রমাণ কী? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 
2 Gl ও 199 ও সনে ১৮5 GU SAG ২ জাত) 


৪ বুখারী: ৪৯৮১, ৭২৭৬; মুসলিম: ১৫২। 


202 


€ 3 ৩৯৬0৫ এ এআ (56 এস © S235 ও ৬৪ 

[AY : S22] 
“নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার 
জীবন নিয়ে সন্তুষ্ট আছে ও তা নিয়ে পরিতৃপ্ত রয়েছে আর যারা 
আমার নিদর্শনাবলী হতে গাফেল-_ তারা যা উপার্জন করত, তার 
কারণে আগুনই হবে তাদের ঠিকানা ৷” [সুরা ইউনুস, আয়াত: ৭, 
৮] আল্লাহ আরও বলেন, 


[7০:৬4] € 3659 ভা ও) 3 ৩১৮] ৩১4৪ 1) 


“তোমরা যে ওয়াদাপ্রাপ্ত হয়েছ তা অবশ্যই সত্য। নিশ্চয় প্রতিদান 
অবশ্যম্ভাবী ৷” [সুরা জারিয়াত, আয়াত: ৫, ৬] আল্লাহ বলেন, 


€ 3১৯ ও ৩৪ Las BE Gs এ YN Es ES ৬) 

[4:01] 
“আর কিয়ামত আসবেই, এতে কোন সন্দেহ নেই এবং কবরে 
যারা আছে নিশ্চয়ই আল্লাহ তাদের পুনরুহিত করবেন”। [সূরা 
হজ, আয়াত: ৭] এছাড়াও অন্যান্য বহু আয়াত রয়েছে। 


203 


শেষ দিবসের প্রতি ঈমান আনার অর্থ 


প্রশ্ন: শেষ দিবসের প্রতি ঈমান আনার অর্থ কী এবং তা কোন 
কোন বিষয়কে অন্তর্ভুক্ত করে? 


উত্তর: শেষ দিবস যে অবধারিত এ কথার উপর দৃঢ় বিশ্বাস করা 
এবং এর চাহিদা অনুযায়ী আমল করা। এর অন্তর্ভুক্ত হলো, 
কিয়ামতের নিদর্শন ও আলামতসমূহ যা কিয়ামতের পূর্বে অবশ্যই 
সংঘটিত হবে; মৃত্য এবং মৃত্যুর পর কবরের পরীক্ষা, কবরের 
আযাব ও কবরের সুখ; শিঙ্গায় ফুকার করা; কবর থেকে সমগ্র 
সৃষ্টির বের হওয়া; কিয়ামত দিবসে অবস্থানের ভীতিপ্রদ অবস্থা ও 
তুলে ধরা, মীযান স্থাপন, পুল-ছিরাত, হাউয, শাফা'আত প্রভৃতি 
বিষয়; জান্নাত ও জান্নাতের নেয়ামতসমূহ, যার সর্বোচ্চ নেয়ামত 
আল্লাহ্‌র চেহারার দিকে তাকানো; জাহান্নাম ও জাহান্নামের আযাব, 
যার নিকৃষ্টতম আযাব হল আল্লাহর চেহারার দিকে তাকানো হতে 
বঞ্চিত হওয়া এসবের প্রতি ঈমান আনা। 


প্রশ্ন: কেউ কি বলতে পারে কবে কিয়ামত সংঘটিত হবে? 


204 


উত্তর: কিয়ামত সংঘটিত হওয়ার সময় গায়েবী বিষয়ের অন্যতম 
চাবি, যার জ্ঞান একমাত্র আল্লাহ তা'আলারই আছে। আল্লাহ 
তা'আলা বলেন, 


7922 


€ 8৪:০৪ র 
22 এ 6) 4০১: ও 236 ৫১৩ ০ BE Las 


281 হীন 


[৮:০1] র্‌ © 


বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে, তা তিনি জানেন। আর 
কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে 
না কোন্‌ স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক 
অবহিত ৷” [সুরা লোকমান, আয়াত: ৩৪] 


ক ও ০৪ ৬৫৬ এ] ৬ ৬১ ওর ভা ৩ Sls ) 
SEE Ee 3 এ NE SEMIS 2 YE 
[NAY 


“তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, ‘তা কখন ঘটবে"? 
তুমি বল, ‘এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট ৷ তিনিই এর 


205 


নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন। আসমানসমূহ ও যমীনের 
উপর তা (কিয়ামত) কঠিন হবে। তা তোমাদের নিকট হঠাৎ এসে 
পড়বে”। [সুরা আরাফ, আয়াত: ১৮৭] আল্লাহ তা'আলা বলেন, 


ও IOUS: ৩ Sls © ৪ ওর এটি ৩৪৭৩৯ 
[৮৮ & 4১59৬] রত © UL 


“তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, ‘তা কখন 
ঘটবে?’। তা উল্লেখ করার জ্ঞান কি আপনার আছে? এর প্রকৃত 
জ্ঞান তো আপনার রবের কাছেই”। [সূরা আন-নাধি'আত:৪২-৪৪] 


Lb :db 2০৮0 ০০ 9০৯ ০9 lS hl এত FY re এড 
০৪ 3 9) S03 GLUT LSS CFU ৩৪১ ৬০ এ 
+ 288] আখু। 9394৬ BLN) ১৬০ 


জিবরীল আলাইহিসসালাম যখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বললেন, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে খবর 
দিন, তখন তিনি বললেন, এ বিষয়ে যাকে প্রশ্ন করা হল, সে 
প্রশ্নকারী অপেক্ষা বেশি জানে না।”* তবে তিনি কিয়ামতের কিছু 


£ বুখারী, হাদীস নং ৫০, ৪৭৭৭; মুসলিম, হাদীস নং ৮। 
206 


আলামত উল্লেখ করেন। কোনো কোনো বর্ণনায় আরও এসেছে, 
পাঁচটি বিষয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং তিনি 
পূর্বোক্ত আয়াত তিলাওয়াত করেন।” 


প্রশ্ন: কুরআন থেকে কিয়ামতের আলামতসমূহের উদাহরণ কী? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


৩০৪ ০ G0 31 5০ GU 31 SII LSE তা খু! ৩522 PY 
EE SS EX জহি ক আপা Shee lz ts EE 

৩৪ ৬০৭৪ GEE শি ৯৮ UES LS সি B55 ৬ ০০ SU এ 
21? সা 2 PA ৮ ১৯৫ রি 452 
০০৭] ® S562 ও 19282 BGS ০৮ ES 2 FS 


[১০/, 


“তারা কি এরই অপেক্ষা করছে যে, তাদের নিকট ফেরেশতাগণ 
হাযির হবে, কিংবা আপনার রব উপস্থিত হবেন অথবা প্রকাশ 
ঈমান উপকারে আসবে না, যে পূর্বে ঈমান আনে নি, কিংবা সে 


তার ঈমানে কোন কল্যাণ অর্জন করে নি। বলুন, “তোমরা 
207 


অপেক্ষা কর, আমরাও অপেক্ষা করছি”। [সুরা আনআম, আয়াত: 
১৮৫] আল্লাহ তা'আলা আরও বলেন, 


$1০৫ শত ওও হা পে গলা তি উগ্র 6 9৬) 

[AS i © 3559 315305156০৩ 
“আর যখন তাদের উপর “বাণী” (আযাব) বাস্তবায়িত হবে তখন 
আমরা যমীনের জন্তু (দাব্বাতুল আরদ) বের করব, যে তাদের 
সাথে কথা বলবে । কারণ মানুষ আমার আয়াতসমূহে সুদৃঢ় বিশ্বাস 
রাখত না।” [সুরা নামাল, আয়াত: ৮২] আল্লাহ তা'আলা আরও 
বলেন, 


22 
প 82]? 


বিটি 


পর 


০৯ ৬০৮৬৮৪৪৬৪৫৬) 
[av ৭7:৩৮] € ৫) $৫1এ2%া 


“অবশেষে যখন ইয়াজুজ ও মা"জুজকে মুক্তি দেয়া হবে, আর 
তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে। আর সত্য ওয়াদার 
সময় নিকটে আসবে”। [সুরা আম্বিয়া, আয়াত: ৯৬, ৯৭] আল্লাহ 
তা'আলা আরও বলেন, 


[dA {© ০৩১9৬ চা ও ০০৩) 


“অতএব অপেক্ষা কর সেদিনের, যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে 
আকাশ”। [সূরা দুখান, আয়াত: ১০] আল্লাহ তা'আলা আরও 
বলেন, 


[৭:00 02০৬৪ ৮ ধস ত্য LE এা পুতি) 


“হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় কর। নিশ্চয় কিয়ামতের 
প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার।”[সুরা হজ, আয়াত: ১] 


প্রশ্ন: হাদিস থেকে কিয়ামতের আলামত সমূহের দৃষ্টান্ত কী? 
উত্তর: সূর্য পশ্চিম প্রান্ত থেকে উদয় হওয়ার ঘটনা, দাব্বাতুল 
আরদ বের হওয়ার হাদিস, ফিতনার হাদিসসমূহ, ঈসা 
আলাইহিসসালাম এর আগমনে হাদিসসমূহ, ইয়া”জুজ মা;ঃজুজ বের 
হওয়া, দুখানের হাদিস এবং বাতাস বের হওয়া সংক্রান্ত 
হাদিসসমূহ, যে বাতাস প্রতিটি মুমিনের রুহ কবজ করবে 
ইত্যাদি। আগুন বের হওয়া সংক্রান্ত হাদিসসমূহ, যে আগুন 
কিয়ামতের পূর্বে প্রকাশ পাবে এবং ভূমিধ্বসের হাদিসসমূহ। 
মৃত্যুর প্রতি ঈমান আনার প্রমাণ 


209 


প্রশ্ন: মৃত্যুর প্রতি ঈমান আনার প্রমাণ কী? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 
O ৩৯4 2০ 61 B SH ভন 4৫5 LSS Be } 
[11:১০] 
“বল, “তোমাদেরকে মৃত্য দেবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের 
জন্য নিয়োগ করা হয়েছে। তারপর তোমাদের রবের নিকট 
তোমাদেরকে ফিরিয়ে আনা হবে" ।” [সূরা সেজদা, আয়াত: ১১] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 
৩৮০ ০] {El চি 4১৮1 584 এ উঠা LB ০৪ FY 
[১/১০ 
“প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে । আর ‘অবশ্যই কিয়ামতের 
দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে”। [সূরা আলে 
ইমরান, আয়াত: ১৮৫] আল্লাহ তা'আলা তার নবী মুহাম্মদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, 


[৮:21] © 95521) 4 ৩৫) 


“নিশ্চয় আপনি মারা যাবেন, আর তারাও মারা যাবে”। [সূরা 


যুমার, আয়াত: ৩০] আল্লাহ তা'আলা বলেন, 
210 


€ ও 5১৩ $ এও এ এক্রা ৩0 ৩5 এজ এজ ৩) 
[৮:৬৯] 
সুতরাং তোমার মৃত্য হলে তারা কি অনন্ত জীবনসম্পন্ন হয়ে 
থাকবে ?” [সূরা আম্বিয়া, আয়াত: ৩৪] আল্লাহ তা'আলা আরও 
বলেন, 
৩৯০] ও ETE 04158 ৩5 SS HG উ ১৬ ৬৬৬০৬) 
[SY দেন 
“যমীনের উপর যা কিছু রয়েছে, সবই ধ্বংসশীল। আর থেকে 
যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা”। [সূরা 
রহমান, আয়াত: ২৬, ২৭] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[AA iad { €) ১4 মা DE ৪৩৪ } 


“একমাত্র আল্লাহর চেহারা (ও সত্তা) ছাড়া সব কিছু ধ্বংসশীল।” 
[সূরা কাসাস, আয়াত: ৮৮] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[০4:৩5] © ৫ ২ SH ওরা Be Bs 


“আর ভরসা কর চিরঞ্জীব সত্ত্বার উপর যিনি কখনো মরবেন না।” 
21] 


[সূরা ফুরকান, আয়াত: ৫৯] 


এ বিষয়ে আরও অসংখ্য হাদিস রয়েছে, যা গণনা করে শেষ করা 
যাবে না। আর মৃত্যু হল চাক্ষুষ বিষয়, কেউ তা অস্বীকার করতে 
পারবে না। মৃত্য বিষয়ে কোন দ্বিমত নেই। তবে মানুষের মধ্যে 
হঠকারিতা ও অহংকার প্রবণতা বিদ্যমান আছে। মৃত্যর প্রতি 
ঈমান আনা ও মৃত্যর পরের চাহিদা অনুযায়ী আমল একমাত্র তারা 
করে যারা আল্লাহর বিশেষ বান্দা। আর আমরা এ কথা বিশ্বাস 
করি যে, যখন কোন ব্যক্তি মারা যাবে, অথবা হত্যা করা হবে বা 
যে কোন কারণে মারা যাবে তাই তার মৃত্যুর সময়। আল্লাহ 
তা'আলা তার নির্ধারিত হায়াত থেকে একটুও কমায় নি। 
[re 9:35 569 এ 


“প্রতিটি বস্তু নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকে ।” [সূরা রা'আদ, 
আয়াত: ২] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
€ ও 3১5525535২5 ৩০55 ১৩ দিত গু Hy 


“প্রত্যেক উম্মতের রয়েছে নির্দিষ্ট একটি সময়। যখন এসে যায় 
তাদের সময়, তখন এক মুহূর্ত পিছাতে পারে না এবং এগোতেও 
212 


পারে না।” 


প্রমাণ 


প্রশ্ন: কুরআন থেকে কবরের ফিতনা, কবরের নিয়ামত অথবা 
আযাবের প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


(65721 741 2৮6 ৩ DLE 
[১:১0] 


“কখনো নয়, এটি (সময় দিয়ে দুনিয়ায় পাঠালে সে ভালো কাজ 
করবে) একটি বাক্য যা সে বলবে। যেদিন তাদেরকে পুনরুথিত 


করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরযখ”। [সূরা 
মুমিন, আয়াত: ১০০] আল্লাহ তা'আলা বলেন, 


SE ও) ০৩ 88755 এত 8551 ৮ ৩৩০ 0 255 Y 
80262 ৫6 ডি EU 86 2 Gs EAE GE Ses 
[7 ঠ০ ১৪৩] র্‌ টে সা 


213 


“অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে 
কঠিন আযাব। আগুন, তাদেরকে সকাল-সন্ধ্যা তার সামনে 
উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে (সেদিন 
আযাবে প্রবেশ করাও”। [সুরা গাফের, আয়াত: ৪৫, ৪৬] আল্লাহ 
তা'আলা আরও বলেন, 


লেখা ও ওঠা 21 ও ওএগ্রা IHL 19৮ ol BH EB 
[VY 2 

“আল্লাহ অবিচল রাখেন ঈমানদারদেরকে সুদৃঢ় বাণী দ্বারা দুনিয়ার 

জীবনে ও আখিরাতে । আর আল্লাহ যালিমদের পথভ্রষ্ট করেন 


এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন”। [সূরা ইব্রাহীম, আয়াত: ২৭] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 


eA esl Rl SALI না SE ও ৩৯১১৪] SES 29 
HM AE ৫০ এটিও 2 
[৭:৬০] {ol SHE 355 101 ১ 


214 


“আর যদি তুমি দেখতে, যখন যালিমরা মৃত্যু কষ্টে থাকে, 
এমতাবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছে (তারা 
বলে), “তোমাদের জান বের কর। আজ তোমাদেরকে প্রতিদান 
দেয়া হবে লাঙ্কনার আযাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য 
বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহঙ্কার করতে”। 
[সূরা আনআম, আয়াত: ৯৩] আল্লাহ তা'আলা আরও বলেন, 


, 0) আও © bE SE DSL LH LL 


“আমি তাদের আযাব দেব দুই বার। অত:পর তাদের মহা 
আযাবের দিকে ধাবিত করা হবে।” [সূরা তাওবা, আয়াত: ১০১] 


প্রমাণ 


প্রশ্ন: হাদিস থেকে কবরের ফিতনা, কবরের নিয়ামত অথবা 
আযাবের প্রমাণ কী? 


উত্তর: এ বিষয়ে বিশুদ্ধ হাদিসসমূহ মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে 
গিয়েছে। তন্মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, 


215 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


sl bls 6০০ ৮৮ 4 ৯৩০০০ ৪৪ 3৯9 ০৩ ও ৮৯০ Bll ৩1) 
ade 40০ ০০৯৮ ০৯১৬ ও ৭১৪ ES ৩ ০১১৪১ 1১৪১ ISL 
4150 এ এট 45১ এ ১৩০ এ ক ওহ rll Ll tly 
Jb - আলী ৯০৫ এ] ০০ aie & dL DA SUN ০৮ এ 
SLU এ ০৩ -০১৬৯০৯ dl © ও ৮৪ SU Sy ৯৩ 
Jl ৬০৫ ১১ 3: ০১৪১৫ ০৯১) 1১৯ SB 9550 eS ৩4 ০ ৩01 
> ৩০ ৩১৬০৯ ০/৩৪৪ ৩ 39 ৩৯০১ উ ds এ] ৩১৯৪ ৩ 

CoE ae adh ৩৮ উকি oe দো Le 


“যখন কোনো বান্দাকে কবরে রাখা হয় এবং তার সাথীরা তার 
থেকে বিদায় নেয়, আর সে তাদের পায়ের জুতোর আওয়াজ 
শুনতে থাকে, ঠিক এ মুহূর্তে তার নিকট দুইজন ফেরেশতা এসে 
তাকে কবরের মধ্যে বসাবে। তারপর তারা তাকে জিজ্ঞেস করে 
বলবে তুমি এ লোক অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সম্পর্কে দুনিয়াতে কি বলতে? লোকটি যদি মুমিন হয়, 
তখন সে বলবে, আমি সাক্ষী দিচ্ছি যে, সে আল্লাহর বান্দা ও 
রাসূল। তখন তাকে বলা হবে, তুমি তোমার জাহান্নামের অবস্থানের 
দিকে তাকাও, আল্লাহ তোমার এ অবস্থানকে জান্নাত দ্বারা 


216 


পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় অবস্থান দেখতে পাবে ।” 
কাতাদাহ বলেন, “তখন তার কবরকে প্রশস্ত করা হবে।” “আর 
যদি লোকটি মুনাফেক ও কাফের হয়, তাকে যখন বলা হবে, এ 
লোকটি সম্পর্কে তুমি কি বলতে? তখন সে বলবে, আমি জানি 
না। লোকেরা যা বলত আমরাও তা বলতাম। তখন তাকে বলা 
হবে, তুমি জান নি এবং আল্লাহর আয়াত তিলাওয়াত কর নি। 
তাকে একটি লোহা দ্বারা আঘাত করা হবে। তখন সে এমন 
একটি আওয়াজ দেবে একমাত্র জ্বিন ইনসান ছাড়া সবকিছু তার 
এ আওয়াজ শুনতে পাবে” 


অনুরূপভাবে আব্দুল্লাহ ইব্‌ন ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিস, 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


১ ১০৩৬ ০1 sl 21১৩৮৩০১৬৪০ ০ ০৮০০ ০৬ 4 ৩1) 
1১১ 0১৬১ UN ০৯ ০৯ ১৬। ০৯ ৬০ 98৫ 919 UL ০৯ ৩৯ LL 


“তোমাদের কেউ যখন মারা যাবে, সকাল বিকাল তার অবস্থান 


কোথায় হবে, তা তুলে ধরা হবে। যদি সে জান্নাতি হয়, তার 


৯ বুখারী হাদীস নং ১৩৩৮, ১৩৭৪; মুসলিম, হাদীস নং ২৮৭০। 


217 


জান্নাতের অবস্থান আর যদি সে জাহান্নামী হয়, তাহলে তার 
জাহান্নামের অবস্থান তুলে ধরা হবে। তাকে বলা হবে, এ তোমার 
অবস্থান কিয়ামতের দিন পর্যন্ত যখন আল্লাহ তোমাকে পুনরুথান 
ঘটাবেন।”5? 


এবং দুটি কবরের হাদিস, যাতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, “তাদের উভয়কে আযাব দেয়া হচ্ছে”55। 


JE bye sd tl 2 S35 ০৮৪ Se DL ০ T= 
( ১১)% ও ০৩০০ ১৯৪2) 


“রাসূল সা. সূর্য অস্ত যাওয়ার পর ঘর থেকে বের হলেন, তখন 
তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি বললেন, 
ইয়াহুদীদেরকে কবরের মধ্যে শাস্তি দেয়া হচ্ছে” 


আসমা রাদিয়াল্লাহু আনহা এর হাদিস। তিনি বলেন, 


* বুখারী, হাদীস নং ১৩৭৯, ৩২৪০; মুসলিম, হাদীস নং ২৮৬৬। 
৯ বুখারী, হাদীস নং ২১৬, ২১৮; মুসলিম, হাদীস নং ২৯২। 


৪9 বুখারী, হাদীস নং ১৩৭৫; মুসলিম, হাদীস নং ২৮৬৯। 
218 


৬ ১৩৪ BAD ২০১ ১৪১৬ ৩৮৯ ০০9 4১৩ এ একি এট ০৯ ৪ 
০০ ৩৯৯০ ৮০ DS SS ls oA 


সময় মানুষকে কবরের মধ্যে যে সব পরীক্ষা চালানো হবে সে সব 
পরীক্ষার বর্ণনা প্রদান করেন, তিনি যখন সেগুলো আলোচনা 
করলেন তখন মুসলিমরা খুব কান্নাকাটি করতে থাকল”? 


০০১৩ ৩০ 35 31৪১০ ০ ১০৯ ০9 4s il ০ 481৯০ 2b ৬ 
ll 


আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে এরপর এমন কোনো সালাত আদায় 
করতে দেখি নি যাতে তিনি কবরের আযাব থেকে আশ্রয় চান 
নি”। 


তদ্রপ সালাতুল কুসুফ তথা সূর্যপ্রহণের সালাতের ঘটনায় 


% বুখারী, হাদীস নং ১৩৭৩। 


” বুখারী, হাদীস নং ১৩৭২। 
219 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নির্দেশ দিয়ে 
বলেছিলেন, “তারা যেন কবরের আযাব থেকে আশ্রয় চায়”5। 
এখানে যে কটি হাদিস উল্লেখ করা হল, সবই বিশুদ্ধ হাদিস। 
এগুলো ছাড়াও প্রায় ষাটটি হাদিস এক বিরাট সংখ্যক সাহাবী 
থেকে বিশুদ্ধ সনদে উল্লেখ করেছি আমাদের 'আস-সুল্লাম গ্রন্থের 
ব্যাখ্যায়'। সুতরাং সেখানে দেখা যেতে পারে। 


প্রশ্ন: কবর থেকে পুনরুথানের প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


3 ৩০৫ ০৩ এজ BG জলা ড ভন ও তের ৩1 এরা পু) 
পনি ভর ৮ 2০৭ ৩৫25 HA 
2 রর ১৫৮ ০৪৬ 2 এ এ ও জী 

bs AS TS LAT JS DLS ৩৫০ ৬৪ ৩৪৮৯৪ 
৩০9 SHE HI তুভ রগ TR EN ও EE 205 
চি BSA BL BBL 05 9 Et E35 L ৩৩ EE; 


ts 


% বুখারী, হাদীস নং ১০৫০। 
220 


7 ৫ া 28872 A Sa 2 12 
ও ০2 4৪৩ DON ৬ SIN Lh EUAN O RS ৪ ৮ ৪ 


[4০:০৮] বৃ 0১৯] 


“হে মানুষ! যদি তোমরা পুনরুথানের ব্যাপারে সন্দেহে থাক তবে 
নিশ্চয়ই জেনে রেখো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি 
করেছি, তারপর শুক্র থেকে, তারপর ‘আলাকা’ থেকে, তারপর 
পূর্ণাকৃতিবিশিষ্ট অথবা অপূর্ণাকৃতিবিশিষ্ট গোসত থেকে । তোমাদের 
নিকট বিষয়টি সুস্পষ্টরূপে বর্ণনা করার নিমিত্তে। আর আমি যা 
ইচ্ছা করি তা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে অবস্থিত রাখি। 
তারপর আমরা তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে 
তোমরা পরিণত বয়সে উপনীত হও। তোমাদের মধ্যে কারো 
কারো মৃত্যু ঘটান হয় এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে 
হীনতম বয়সে প্রত্যাবৃত্ত করা হয়, যার ফলে সে জানার পরেও 
যেন কিছুই (আর) জানে না। আর আপনি ভূমিকে দেখুন শুষ্ক, 
অতঃপর তাতে আমরা পানি বর্ষণ করলে তা আন্দোলিত ও স্ফীত 
হয় এবং উদগত করে সব ধরনের সুদৃশ্য উদ্ভিদ; এটি এজন্য যে, 
আল্লাহই সত্য এবং তিনিই মৃতকে জীবন দান করেন এবং তিনিই 
সব কিছুর উপর ক্ষমতাবান। আর কিয়ামত আসবেই, এতে কোন 


221 


সন্দেহ নেই এবং কবরে যারা আছে নিশ্চয়ই আল্লাহ তাদের 
পুনরুথিত করবেন”। [সূরা হজ, আয়াত: ৫, ৬, ৭] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
[৭:90] € 3205 ৩9১19১645৯2 BETIS SAT 9 


“তিনি তো প্রথমবার সৃষ্টি করেছেন, তারপর তাকে পুনরায় সৃষ্টি 
করবেন। আর এটি তার উপর অধিকতর সহজ”। [সূরা রুম, 
আয়াত: ২৭] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[৮০৮১৭ উ ৯৩৫৩ প্রতি) 


“যেভাবে আমি প্রথম সৃষ্টি করেছি সেভাবেই আমি সেটার 
পুনরাবর্তন ঘটাব”। [সূরা আল-আম্বিয়া: ১০৪] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


RO) 2 ও ৩ ৫551-9:4 EGE A AS 


[IV eA O ৩ I Bo kis 


“আর মানুষ বলে, ‘আমার মৃত্যু হলে আমাকে কি জীবিত অবস্থায় 


222 


উত্খিত করা হবে?' মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে পূর্বে 
সৃষ্টি করেছি অথচ সে কিছুই ছিল না?” [সুরা মারয়াম, আয়াত: 
৬৬, ৬৭] আল্লাহ তা'আলা আরও বলেন, 


Zz 
রী পু 


555৩ be ডি 5৩58 I 32 জি 
রি 5 ও BO i 2 75 ঢা ৫ ৩০ ৩৩ ৯৩ ৩ 


Zz 
৫ এর নার 


ক ১৩০৪ ও O foe ৯০355 নও 
গরু ০০ SE ওযা 9৫ 9 9 5১358 ও SEG 0 LE 
62530992832 লা ০ $ 84৬ এ ৩ ৪ 
এ 25 BELL als ওর ৮425 & 8১4 ০৪০ এ ৫9 


[AY VV: © ৩৯ 


\ 


or 


“মানুষ কি দেখেনি যে, আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে? 
অথচ সে (বনে যায়) একজন প্রকাশ্য কুটতর্ককারী। আর সে 
আমার উদ্দেশ্যে উপমা পেশ করে, অথচ সে তার নিজের সৃষ্টি 
ভুলে যায়। সে বলে, ‘হাড়গুলো জরাজীর্ণ হওয়া অবস্থায় কে 
সেগুলো জীবিত করবে”? বলুন, “তাতে প্রাণ সঞ্চার করবেন 
তিনিই যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি 
সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত।' তিনি তোমাদের জন্য সবুজ গাছ 


223 


থেকে আগুন উৎপাদন করেন, ফলে তোমরা তা থেকে আগুন 
প্রজ্বলিত কর। যিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন তিনি 
কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন? হাঁ, নিশ্চয়ই। আর 
তিনি মহাজষ্টা, সর্বজ্ঞ। তাঁর ব্যাপার শুধু এই যে, তিনি যখন কোন 
কিছুর ইচ্ছে করেন, তিনি বলেন, “হও, ফলে তা হয়ে যায়। 
অতএব পবিত্র ও মহান তিনি, যাঁর হাতেই প্রত্যেক বিষয়ের 
সর্বময় কর্তৃত্ব; আর তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।” [সূরা 
ইয়াছিন, আয়াত: ৭৭-৮৩] আল্লাহ তা'আলা আরও বলেন, 


Zz 


১৯৫ ও 3৫ 09 BN; ০9 SE of Dollz} 
Al ৮০০ পট © 2 ৪ FE 5) SI ও এ 
Gy AILS 03150 831৩ 8৫615 কা Fle 
8৯৪৪১ ১ ৬ 5 ০৩৫ ৮০০0 © 5১১2৫ তে 


৩০ ৪ 85০ ৩ 9৪8৪০ বার ৫5258 VOIR RBS 
[re ৭:১৩] {© 3১8 চা 


“আর তারা কি দেখে না যে, নিশ্চয় আল্লাহ্‌, যিনি আসমানসমূহ ও 
যমীন সৃষ্টি করেছেন এবং এসবের সৃষ্টিতে কোন ক্লান্তি বোধ 


224 


করেন নি, তিনি মৃতের জীবন দান করতেও সক্ষম? অবশ্যই হ্যাঁ, 
নিশ্চয় তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আর যারা কুফরী করেছে 
যেদিন তাদেরকে পেশ করা হবে জাহান্নামের আগুনের কাছে, 
(সেদিন তাদেরকে বলা হবে) “এটা কি সত্য নয়?’ তারা বলবে, 
‘আমাদের রবের শপথ! অবশ্যই হ্যাঁ। তিনি বলবেন, “সুতরাং শাস্তি 
আস্বাদন কর; কারণ তোমরা কুফরী করেছিলে । অতএব আপনি 
ধৈর্য ধারণ করুন, যেমন ধৈর্য ধারণ করেছিলেন দৃঢ়প্রতিজ্ঞ 
রাসূলগণ। আর আপনি তাদের জন্য তাড়াহুড়ো করবেন না। 
তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা যেদিন তারা দেখতে 
পাবে, সেদিন তাদের মনে হবে, তারা যেন দিনের এক দন্ডের 
বেশী দুনিয়াতে অবস্থান করেনি। এ এক ঘোষণা, সুতরাং 
পাপাচারী সম্প্রদায়কেই কেবল ধ্বংস করা হবে।” [সূরা আল- 
আহকাফ: ৩৩] আল্লাহ তা'আলা আরও বলেন, 


SHA UI Ele এস BG Kas BN SF Bl 056 ৫6 ) 
ela {© 25 10% FE AGI ও এ HS ৬5 


[ra 


“তাঁর আরেকটি নিদর্শন হল এই যে, তুমি যমীনকে দেখতে পাও 


225 


শুঙ্ক-অনুর্বর, অতঃপর যখন আমি তার উপর পানি বর্ষণ করি 
তখন তা আন্দোলিত ও স্ফীত হয়। নিশ্চয়ই যিনি যমীনকে জীবিত 
করেন তিনি মৃতদেরও জীবিতকারী। নিশ্চয় তিনি সব কিছুর উপর 
ক্ষমতাবান”। [সুরা ফুসসিলাত, আয়াত: ৩৯] এগুলো ছাড়াও 
আরও অনেক আয়াত রয়েছে। আল্লাহ তা'আলা প্রায়ই এর দৃষ্টান্ত 
হিসেবে পেশ করেন, পানির মাধ্যমে জমিনকে জীবিত করা, 
তারপর জমিন থেকে সবুজ শ্যামল ফসল উৎপন্ন হওয়া। অথচ 
এগুলো সবই ইতোপূর্বে একেবারেই শুষ্ক ছিল। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উকাইলী বর্ণিত দীর্ঘ 
হাদিসে এর দৃষ্টান্ত বর্ণনা করে বলেন, 


৪৬ Jom ৩৯০০ 3 এল Ca ৩ ৬০৬৮ ৬66৯ ৩:৩৬] ৮১) 
b Slt ০৬ এ১) de SF ৮১ ৩ ০ DL এ rl ৬৪ 
এ ALG ৮৬ Pod ০০০ ০১ এগ এএ ON 1৬১৬ ৬০ SA 
Bl Cl ১০ ৩ ০৭ Gants 2S dl dy ৪:০৪ (4৯১ ৬১৬ 
ও ৬৯৬০ ০৪০ ০৪১১ LAT ও ৬৪১ ০৯৪ এ$০ db fll, 
11০ ৬০৩০১ ০১০ ale এ) 55 al YN ০৪ ib ৯০০০ 
9 ০১-ড 4 Al nals ৮০০1) ৮০০ F Bb le ৩৪০৬ > LU 


226 


৬২০৩1৪০০৩৩০ 


“... তোমার ইলাহের শপথ! জমিনের উপরে প্রত্যেক নিহতের 
নিহত হওয়ার স্থান বা প্রত্যেক মৃতের দাফনস্থান ফেটে যাবে আর 
মৃতকে তার মাথার কাছে নিয়ে আসবে। তখন সে উঠে বসবে, 
আর তার অতীতের দিকে ইঙ্গিত করে তোমার রব জিজ্ঞাসা 
করবেন, ‘কী খবর?’ তখন সে বলবে, “হে আমার রব! গতকাল! 
আজ!’ জীবনের কথা স্মরণ করে সে মনে করবে, তার পরিবারের 
সাথে সে অল্প আগে ছিল।” বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে 
আল্লাহ্‌র রাসূল! বাতাস, জীর্ণতা ও হিংস্র প্রাণী আমাদেরকে ছিন্ন- 
ভিন্ন করে ফেলার পরও কীভাবে তিনি আমাদের একত্রিত 
করবেন? তিনি বলেন, “আল্লাহ্‌র নিদর্শনগুলো থেকে কি এর 
দৃষ্টান্ত দেখাব? এক শুঙ্ক-অনুর্বর জমিন দেখে তুমি বললে, তা 
কখনোই বাঁচবে না। তারপর তোমার রব তাতে বৃষ্টি পাঠালেন, 
কয়েক দিন পর গিয়ে দেখলে তা সবুজ-শ্যামল। তোমার ইলাহের 
শপথ! পানি জমিনের শস্য একত্রিত করে যেমন, তিনি তাদের 
একত্রিত করতে এর চেয়ে বেশি সক্ষম। তারপর তোমরা 


227 


তোমাদের মৃত্যুস্থান থেকে বের হবে...” হাদীসের শেষ পর্যন্ত”)। 
অনুরূপ আরও অনেক হাদীস রয়েছে। 


প্রশ্ন: পুনরুথানকে অস্বীকার করার বিধান কী? 


উত্তর: পুনরুথানকে অস্বীকারকারী কাফের। সে মহান আল্লাহ, 
তাঁর কিতাব ও রাসূলদের অস্বীকার করল। আল্লাহ তা'আলা 
বলেন, 


[+$:-]] ধরি S452 15369 EHS kb. iE tl ৩8) 


“আর কাফেররা বলে, আমরা যখন মাটি হয়ে যাব এবং আমাদের 
বাপ-দাদা, তখন আমাদের কি আবার বের করা হবে”? [সূরা 
নামল, আয়াত: ৬৭] আল্লাহ তা'আলা আরও বলেন, 


1০৬ বৃ ক. THANE ER BAGG BABE ৯৪:৯2. ০৮ 
Il A ৬৩ LCs) CG US ৩৪ DB CE LISS 35৩ ৯ 
৬৬৮ oh এ HEE 558: ঘা 2 ERE FEL KEE 
* আবদুল্লাহ ইবন ইমাম আহমাদ, মুসনাদে আহমাদ ৪/১৩-১৪; হাইসামী, 


মাজমাউয যাওয়ায়েদ ১০/৩৩৮। 
228 


[০ ECA 0 ৩9১5 ৬৪ ৯ 


“আর যদি তুমি আশ্চর্য বোধ কর, তাহলে আশ্চর্যজনক হল 
তাদের এ বক্তব্য, “আমরা যখন মাটি হয়ে যাব, তখন কি আমরা 
নতুন সৃষ্টিতে পরিণত হব”? এরাই তারা, যারা তাদের রবের সাথে 
কুফরী করেছে, আর ওদের গলায় থাকবে শিকল এবং ওরা 
অগ্নিবাসী, তারা সেখানে স্থায়ী হবে”। [সূরা রা'আদ, আয়াত: ৫] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 


এ এ GEE G55 ড BLE ৩ এ lie Sl নটি 

[+:৩:৬আ] © 53 HT 46 ৩559 ৮6 
“কাফিররা ধারণা করেছিল যে, তারা কখনোই পুনরুখিত হবে 
না। বল, হ্যাঁ, আমার রবের কসম, তোমরা অবশ্যই পুনরুথিত 
হবে। অতঃপর তোমরা যা আমল করেছিলে তা অবশ্যই 
তোমাদের জানানো হবে । আর এটি আল্লাহর পক্ষে খুবই সহজ।” 
[সূরা তাগাবুন, আয়াত: ৭] ইত্যাদি আল্লাহর বাণীসমূহ। 


229 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 
আল্লাহ তা'আলা বলেন, 


এ২১ এ ১৭ ০৪ 9১ ২৯০ ৩৫১ এ ০০৪ ls PT ০৪ 3২3৩) 
০১০] ৩৮০ ৩৯ 3৬1 ৭2 ৮৯১ Sls LS ৪ ৪) 4১৯ ৬! 
ds dsl ds dd dll ১০] 9514) এ) | 4১৪ Sb) ast উঠ 

(4০19৯ ৩ ৩০৪ 


“আদম সন্তান আমার উপর মিথ্যারোপ করল, অথচ তা তার জন্য 
উচিত নয়, আমাকে গালি দিল অথচ তা করা তার জন্য সমীচিন 
ছিল না। তার দ্বারা আমার উপর মিথ্যারোপ করা হচ্ছে তার কথা, 
‘আমাকে তিনি আর ফিরিয়ে আনবেন না যেমনটি তিনি প্রথমে 
সৃষ্টি করেছেন'। অথচ প্রথমবার সৃষ্টি করা পুনরায় সৃষ্টি করার 
চেয়ে কোন ক্রমেই সহজ ছিল না। আর তার দ্বারা আমাকে গালি 
দেয়া হচ্ছে তার এ কথা বলা যে, “আল্লাহ তা'আলা সন্তান গ্রহণ 
করছেন'। অথচ আমি একক, কারো মুখাপেক্ষী নই, আমি নিজে 
জন্ম গ্রহণ করি নি, আবার কাউকে জন্মও দেই নি। আমার কোনো 
সমকক্ষ নেই””। 


% বুখারী, ৪৯৭৪, ৩১৯৩; মুসনাদে আহমাদ ২/৩১৭, ৩৫০, ৩৫১। 
230 


প্রশ্ন: শিক্গায় ফুঁক দেয়ার প্রমাণ কী? আর কতবার সে ফুঁক দেওয়া 
হবে? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


DIE NLD ও ০ ৬৪৭] ও ০০ ৬০ ১১০] ও (3 ৯ 
MANS 99১৮51203৯9 ০৫14১ 0 রঃ 


তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে 
সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার শিঙ্গায় ফুঁক দেয়া 
হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে।” [সূরা যুমার, আয়াত: 


৬৭] 


এ আয়াতে আল্লাহ উল্লেখ করেন যে, প্রথম ফুঁক হল, বেহুশ 
হওয়া জন্য আর দ্বিতীয় ফুঁক হল পুনরুথানের জন্য। আল্লাহ 
তা'আলা বলেন, 


নও ৩৪ ১০৪১) ও ৩ SIA ও ০৪ 6১৪ ০৬৭ ও ০৪ চি) 
231 


Es 5৫2 
[/4:11] © ০2১৯০ ০১ 5 4১1 


যমীনে যারা আছে সবাই ভীত হবে; তবে আল্লাহ যাদেরকে 
চাইবেন তারা ছাড়া। আর সবাই তাঁর কাছে হীন অবস্থায় উপস্থিত 
হবে ।” [সুরা নামাল, আয়াত: ৮৭] 


এ আয়াতে উল্লেখিত “ফাযা* (ভীত হওয়া) শব্দকে যদি কেউ 
'সা'আক' (বেহুশ) দ্বারা ব্যাখ্যা করেন, তবে এ ফুঁকটি হবে 
পূর্বোক্ত সুরা আয-যুমারের আয়াতে উল্লেখিত শিঙ্গায় প্রথম ফুঁক 
দেওয়া। আর মুসলিম শরীফের একটি হাদিস এ ব্যাখ্যারই সমর্থন 
করে। তাতে বলা হয়- 


4-0৬-৮৭ 0১3] ৬০ ০ ১৬১১০ ও ৮৪২৯ 
41 er © 4১৭৩ ৯০৪) উস - Ul 7৯৬ ০৯১৯ 498 0৭9 এশা 
As CSS - IU Lt 0501 9 51 00 SS 1০০ এ 95:05 7 

Sad ORs PE ১১1১৩ ৪০৮ এ ৮৪ ০৭ ১ 


“তারপর শিঙ্গায় ফু দেয়া হবে, এর শব্দ যে শুনবে সেই একবার 
ঘাড় নোয়াবে আরেকবার উঠাবে।” তিনি বলেন, “সর্বপ্রথম এমন 


232 


এক ব্যক্তি সে আওয়াজ শুনতে পাবে, যে তার উটের হাউযের 
মাটি দিয়ে লেপে দিচ্ছে।” তিনি বলেন, “তারপর সে বেহুশ হয়ে 
যাবে এবং সাথে সমস্ত লোক বেহুশ হবে। তারপর আল্লাহ 
তা'আলা বৃষ্টি প্রেরণ করবেন।” অথবা বলেন, “বৃষ্টি নাযিল 
করবেন। তা যেন কুয়াশা -অথবা- ছায়া।” (এখানে বর্ণনাকারী 
নুমান সন্দেহ করেন) “অতঃপর তা থেকে মানুষের দেহগুলো 
জন্মাবে। তারপর আবার ফুঁক দেওয়া হবে, তখন তারা সবাই 
দণ্ডায়মান হয়ে তাকিয়ে থাকবে ।”” 


আর যারা “ফাযা* (ভীত হওয়া) শব্দটিকে “সা'আক' বা বেহুশ 
হওয়া দিয়ে ব্যাখ্যা করেন নি, তাদের কথা অনুযায়ী এটি হবে 
তৃতীয় আরেক ফুঁ, পূর্বে বর্ণিত দুটি ফুকের আগে তা ঘটবে। এ 
কথার সমর্থন করে শিঙ্গা সংক্রান্ত দীর্ঘ এক হাদিস”, যাতে তিনটি 
ফুকের কথা উল্লেখ করা হয়েছে। একটি নফখাতুল ফাযা 
(ভীতিপ্রদ ফুঁক), দ্বিতীয়টি নাফখাতুস সা'আক (জ্ঞানহীন/মৃত্যুর 
ফুঁক) আর তৃতীয়টি নাফখাতুল ক্িয়াম বা রাব্বুল আলামীনের জন্য 
দণ্ডায়মান হওয়ার ফুঁক। 


” মুসলিম: ২৯৪০। 
* বাইহাকী, আল-বা'স ওয়ান নুশূর, ৩৩৬ হাদীসটি দুর্বল। 
233 


প্রশ্ন: কুরআনে হাশর বা একত্রিকরণের বর্ণনা কী ধরনের করা 
হয়েছে? 


উত্তর: হাশরের বর্ণনা সম্পর্কে কুরআনে অনেক আয়াত এসেছে। 
আল্লাহ তা'আলা বলেন, 


[৭৮ 1৩০১] র্‌ ১92 শী ss < 5০১ 65 টু 583 y 


“আর নিশ্চয় তোমরা এসেছ আমার কাছে একা একা, যেরূপ সৃষ্টি 
করেছি আমি তোমাদেরকে প্রথমবার” [সুরা আনআম, আয়াত: 
৯৪] 


০০185 ১১৩০৫৬৫৪০০০ BG ০৪০১ SF; এও একি 5৯ 
LEV: 


“আর যেদিন আমি পাহাড়কে চলমান করব এবং তুমি যমীনকে 
দেখতে পাবে দৃশ্যমান, আর আমরা তাদেরকে একত্র করব। 
অতঃপর তাদের কাউকেই ছাড়ব না।” [সূরা কাহাফ, আয়াত: ৪৭] 


234 


পরপর পা 


By 2 এ) Geil 8539 © 39 S231 এ) 95841 ৩১৪০০ চি, 


[AT cA ২৮০] র্‌ ® 


2৪ 


মেহমানরূপে সমবেত করব, আর অপরাধীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় 
জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব।” [সূরা মারয়াম, আয়াত: 
৮৫, ৮৬] 


[)+ cy :59191] 


“আর তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে সুতরাং ডান পার্শ্বে 
দল, ডান পর্শ্বের দলটি কত ভাগ্যবান! আর বাম পর্শ্বের দল, বাম 
পার্খের দলটি কত হতভাগ্য! আর অগ্রগামীরা তো অগ্রগামীই।” 
[সূরা ওয়াকেয়া, আয়াত: ৭-১০] 


ESN ৬ 4১০ ও লিওন E38 J Ed ও 58482 2 ) 22 ¥ 
[VA Sd GUT J) 


235 


“সেদিন তারা আহ্বানকারীর (ফেরেশতার) অনুসরণ করবে । এর 
কোন এদিক-সেদিক হবে না এবং পরম করুণাময়ের সামনে 
সকল আওয়াজ নিচু হয়ে যাবে। তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি 
কিছুই শুনতে পাবে না।” আল্লাহ তা'আলা বলেন, 


১ ৬ গ্ট 2 ক ৬৩ ৩৮৪ ৩৪ এটা পট আআ এ ৩৪ ৯ 
EE 6 Ci EY CE ls EBON GAG 


[av cl NI {© Ge 3) ০৬ 


“আর আল্লাহ যাকে হিদায়াত দান করেন সে-ই হিদায়াতপ্রাপ্ত এবং 
যাকে তিনি পথহারা করেন তুমি কখনো তাদের জন্য তাঁকে ছাড়া 
অভিভাবক পাবে না। আর আমি কিয়ামতের দিনে তাদেরকে 
একত্র করব উপুড় করে, অন্ধ, মুক ও বধির অবস্থায় । তাদের 
আশ্রয়স্থল জাহান্নাম; যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের 
জন্য আগুন বাড়িয়ে দেব।” [সূরা ইসরা, আয়াত: ৯৭] ইত্যাদি 
আয়াতসমূহ। 


সুন্নাত থেকে হাশরের বর্ণনা 
প্রশ্ন: সুন্নাত থেকে হাশরের বর্ণনার ধরণ কী? 
উত্তর: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


৬০ ১৩০০৫ 4৪ ৩১ ৩৮৯০ ৩৮৪) Bb ৬৯৩ ৬৪ rls 
১৬৯০ এএ OU শি ০9০০ 46 ৯০৬০০ ০০৯০ ২5 ০৮২ 
1. ৬৩৯ ০৪ ৬) mel E> শপ দশ) 49 ৬ 


“মানুষকে তিনটি পদ্ধতিতে একত্র করা হবে, আশাবাদী ও 
আতঙ্কগ্রস্ত, দুইজন একটি উটে, তিনজন একটি উটে, চারজন 
একটি উটে এবং দশজন একটি উটে; আর বাকীদের একত্র 
করবে আগুন। তারা যখন বিশ্রাম নেবে, আগুন সাথে বিশ্রাম 
নেবে, যেখানে সকাল হবে, আগুন তাদের সাথে থাকবে, আর 
যেখানে সন্ধ্যা হবে আগুন তাদের সাথে থাকবে ।” 


একি 2S Bl এ b db ১৩ ও এ এ ৬০) এ)৩ ও ০৯ ০০ 
961১১ Al 3 ০০৯৮ ০ ৭৬৭ SAM ০৯905 ag ৬০ ৪৩ 
(2০৬৪) 9 ৫৯9 ৫৪ পিসি 


% বুখারী: ৬৫২২; মুসলিম: ২৮৬১। 


237 


আনাস ইব্ন মালিক হতে বর্ণিত, এক ব্যক্তি বলল, হে আল্লাহর 
নবী! কাফেরদের কীভাবে তাদের চেহারার উপর হাশর করা 
হবে? উত্তরে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে 
আল্লাহ দুনিয়াতে তাকে দুই পায়ের উপর হাঁটাতে সক্ষম, তিনি কি 
তাকে কিয়ামতের দিন তার চেহারার উপর হাঁটাতে সক্ষম নন+?” 


05 0৯1৮5 Ye ile iio Ss ১1) 2০9 ১০ 481৯০ ও 
E23 ০৯11 LUD rs =: 93010) Ob আখ সি ৬1৯ 


হাশর হবে বন্ত্রহীন, নগ্নপদ, খতনাবিহীন অবস্থায়।” অতঃপর পাঠ 
করেন: “যেভাবে আমরা প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে 
পুনরায় সৃষ্টি করব... আয়াতের শেষ পর্যন্ত [সূরা আম্বিয়া: ১০৪]। 
অতঃপর বলেন, “আর কিয়ামতে মাখলুকের মধ্যে যাকে সর্ব 
প্রথম কাপড় পরিধান করানো হবে, তিনি হলেন ইব্রাহিম 
আলাইহিসসালাম।”” 


৮৩ sll Je dl 1৯৯০ bb lS ২ ৮৮০ এ ৬০) ৯5 ০০) 


% বুখারী, হাদীস নং-৬৫২৩; মুসলিম, হাদীস নং-২৮০৬। 


” বুখারী, হাদীস নং-৩৩৪৯। 
238 


(১১ ০৪৯৬: 0১০০৭ ৮৭00৩ ০০ এ ১৫০১ 


এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল! 
নারী-পুরুষ একে অপরের দিকে তাকাবে! তখন সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, “সে দিনের অবস্থা এদিকে গুরুত্ব 
দেওয়ার চাইতেও অনেক কঠিন হবে?০০1” 


প্রশ্ন: কুরআন থেকে কিয়ামতের মাঠের বর্ণনা কী? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


হ্‌ Sat dt এ, 38788552785 aft 22 cfs 
UES AIA BEF ০১ ৩১৯১০] Hs CE Nat DIELS উঠ } 
: 2%, 22 ১৯0 82557 আট 2 33 24 ও 23 so টী 
১৬45৯928৯7৮ FEL SFY 2595) ৩৩০ ৩৬ © ৮০২ এ 
[iv ০৫:১1] ধ (29 


“আর যালিমরা যা করছে, আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই 
গাফেল মনে করো না, আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন, এ 
দিন পর্যন্ত যে দিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে৷ তারা মাথা 


19০ বুখারী, হাদীস নং-৬৫২৭; মুসলিম, হাদীস নং-২৮৫৯। 
239 


তুলে দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজদের দিকে ফিরবে না 
এবং তাদের অন্তর হবে শূন্য” [সূরা ইবরাহীম, আয়াত: ৪২, ৪৩] 
আল্লাহ তা'আলা বলেন, 


J SEIT Sf SAS VU KAI 0০ 25 ফি) 

[ALN ৪) 39০ 
“সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম 
করুণাময় অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কোন কথা বলবে না। 
আর সে সঠিক কথাই বলবে।” [সুরা নাবা, আয়াত: ৩৭] আল্লাহ 
তা'আলা বলেন, 


৩৪ 9১58 ৩ ৬০৪৬০ ৩ SL SBS (2১ ৯ 
[ABEL OEE 025 39 nf 


“আর তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও । যখন 
তাদের প্রাণ কণ্ঠাগত হবে দুঃখ, কষ্ট সংবরণ অবস্থায় । যালিমদের 
জন্য নেই কোন অকৃত্রিম বন্ধু, নেই এমন কোন সুপারিশকারী 
যাকে গ্রাহ্য করা হবে।” [সুরা গাফের, আয়াত: ১৮] আল্লাহ 


240 


তা'আলা বলেন, 


€ 03০1৩ Be 8 25 ও 109) অনা ৯ 
[£ ১৬] 


“ফেরেশতাগণ ও রূহ এমন এক দিনে আল্লাহর পানে উধর্বগামী 
হয়, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর ।” [সূরা মা'আরেজ, আয়াত: 
8] আল্লাহ তা'আলা বলেন, 


৩৯] ও SEH tc 


“হে মানুষ ও জিন, আমি অচিরেই তোমাদের (হিসাব-নিকাশ 
গ্রহণের) প্রতি মনোনিবেশ করব।” [সূরা রহমান, আয়াত: ৩১] 


প্রশ্ন: হাদিস থেকে কিয়ামতের মাঠে অবস্থানের বর্ণনা কী? 


উত্তর: এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
একাধিক হাদিস বর্ণিত হয়েছে। যেমন, আব্দুল্লাহ ইব্‌ন ওমর থেকে 
বর্ণিত রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


241 


১৬০০ dl ০৯) ও PEE rs db (০১০৬০ 2) ০০ 9১৯) 


a 
(৭5১1 


“যে দিন মানুষ রাব্বুল আলমীনে সম্মুখে দণ্ডায়মান হবে” [সুরা 
আল-মুতাফৃফিফীন:৬] এ আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একজন ব্যক্তি তার 
ঘামের মধ্যে দাঁড়াবে যে অবস্থায় তার ঘাম তার অর্ধ কান পর্যন্ত 
পৌছবে 1101” 


আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


1১05 57) ও ৪৪১০ ER ৯ Ll 0৯ এআ] ৩০) 


CsI ৮৩২ ০৮৭১ 


“কিয়ামতের দিন লোকেরা এমন ঘামবে যে তাদের ঘাম জমিনে 
সত্তর গজ পর্যন্ত ছাড়িয়ে যাবে এবং তাদের ঘাম তাদের কান 
পর্যন্ত পৌছবে ৷” এটি সহীহ হাদীসের গ্রন্থে এসেছে, এর 
বাইরে আরও অনেক হাদীস রয়েছে। 


1০ বুখারী, হাদীস নং ৬৫৩১, ৪৯৩৯। 


19 বুখারী, হাদীস নং ৬৫৩২। 
242 


কুরআন থেকে আমল নামা পেশ করা ও হিসাব কিভাবে নেওয়া 
হবে তার বর্ণনা 


প্রশ্ন: কুরআন থেকে আমল নামা পেশ করা ও হিসাব কিভাবে 
নেওয়া হবে তার বর্ণনা কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 
[9:৩7] LOE Es EN S55 AG 


“সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন 
গোপনীয়তাই গোপন থাকবে না।” [সূরা হাক্কা, আয়াত: ১৮] 
আল্লাহ তা'আলা বলেন, 


€ 5 ০? 9৩ CS ১৪৩ ILS এ Yoh ) 
[5 ASIN 


কাতারবদ্ধ করে। (আল্লাহ বলবেন) “তোমরা আমার কাছে এসেছ 
তেমনভাবে, যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম” 
[সূরা কাহাফ, আয়াত: ৪৭] আল্লাহ তা'আলা বলেন, 


243 


£ 
€ 
রে ০ 2472. ৮15... 8৮62 & 12527 ঠা ৯৮৯ 


(৪৮ © 65852 FE 032৬ ০০১৫ ০৭৪ ও এগ ও ৩৪ চক 0) ৯ 
© 59525 তে 5 19৬ 2 3০৬ ৮ এ এগ 
[Ae A AL © 3১8৮ 3:05 ৩ IH BSS; 


“আর স্মরণ করুন সে দিনের কথা, যেদিন আমরা সমবেত করব 
প্রত্যেক সম্প্রদায় থেকে একেকটি দলকে, যারা আমার 
নিদর্শনাবলী প্রত্যাখ্যান করত অতঃপর তাদেরকে সারিবদ্ধভাবে 
একত্রিত করা হবে। শেষ পর্যন্ত যখন তারা এসে যাবে তখন 
করেছিলে, অথচ তা তোমরা জ্ঞানে আয়ত্ত করতে পারনি ? নাকি 
তোমরা আর কিছু করছিলে ?' আর যুলুমের কারণে তাদের উপর 
ঘোষিত শাস্তি এসে পড়বে; ফলে তারা কিছুই বলতে পারবে না।” 
[সূরা নামাল, আয়াত: ৮৩-৮৫] 


[ADIL 05502155865 4১85 022 059 ৫44 


“সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় 
তাদেরকে তাদের নিজদের কৃতকর্ম। অতএব, কেউ অণু পরিমাণ 


244 


ভালকাজ করলে তা সে দেখবে, আর কেউ অণু পরিমাণ খারাপ 
কাজ করলে তাও সে দেখবে।”[সুরা যিলযাল, আয়াত: ৬, ৭] 
আল্লাহ তা'আলা বলেন, 


[ar দে :১৮০-]্ ৪5522216558 ওতো 544 5% ট 


“অতএব তোমার রবের কসম, আমি তাদের সকলকে অবশ্যই 
জেরা করব, তারা যা করত, সে সম্পর্কে”। [সুরা হিজর, আয়াত: 
৯২, ৯৩] আল্লাহ তা'আলা বলেন, 


[৮:০৬০০] {© 9956-51-58 2৯৮৪১) 


“আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে।” [সুরা 
সাফফাত, আয়াত: ২৪] 


হাদিস থেকে আমল নামা পেশ করা ও হিসাবে কিভাবে নেবে 
তার বর্ণনা 


প্রশ্ন; হাদিস থেকে আমল নামা পেশ করা ও হিসাব কিভাবে নেবে 
তার বর্ণনা কী? 


245 


উত্তর: এ বিষয়ে অনেক হাদিস আছে। এক, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


4301 098; ll lee 41৪০) Tile 10৫ ০১০০ SLL 0১৯ ৩5) 
(০১)। ১) 0৬ (84 ১৮ ৮৮৬ ৮৪৯৮৯ Jd 


“যাকে হিসাবে জিজ্ঞাসা করা হবে, তাকে আযাব দেয়া হবে। 
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ তা'আলা কি বলেন নি 
যে “অচিরেই তার সহজ হিসেবই নেয়া হবে”? রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ “হিসাব নেয়া’ শুধু পেশ 
করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।!9১” 


অপর এক হাদিসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


বলেন, 


ES ৩৯১০১ 9০ এ ৩৪ 9 ৪০ এ এ৪ Ll en BSL slg 
9 215) 39 - LS ৬৭০০ ১৯ ৩১৬০ এ এ ০ 4১০5 এ ৩০০০ 
3] ০৩ 3 43 3৩1 ৭ম ৮০০০ ও ৩০1৬ ০০ ০৪৯০৯ ০ SAL 

(47411 


19 বুখারী, হাদীস নং ৬৫৩৬, ৬৫৩৭ । 
246 


হবে, যদি তোমার নিকট জমিন ভর্তি স্বর্ণ থাকে এবং তুমি সব 
কিছু দিয়ে আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে চাও তাহলে কি তা 
করবে? বলল, হ্যাঁ। তখন তাকে বলা হবে, দুনিয়াতে তোমার 
নিকট এর চেয়ে আরও সহজ জিনিস চাওয়া হয়েছিল।” অপর 
বর্ণনায় বর্ণিত, “আমি তোমার নিকট এর চেয়ে অনেক সহজ কিছু 
চেয়েছিলাম যখন তুমি আদম এর পাঁজরের হাড়ে ছিলে, আর তা 
হচ্ছে, আমার সাথে শির্ক করবে না, কিন্ত তুমি শির্ক করাকেই 
পছন্দ করলে।7০% 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


xl ০5০ ৩৩০ 4৯১ LR HD এত 3] ০৯ ৩) 
998০৯ 8909১119299 ৮৩০১৭ ১০৪ ১৩ ২০৯ ৩৪ ০৯৯৪ 
এরি 


“তোমাদের থেকে যে কোন মানুষ রবের সাথে এমনভাবে কথা 


বলবে, যার মধ্যে কোন প্রকার মধ্যস্থতাকারী থাকবে না। তখন 


19 বুখারী, হাদীস নং ১৪১৩, ১৪১৭। 
247 


সে তার ডান দিকে তাকাবে । তখন দেখতে পাবে দুনিয়াতে যা 
আমল করেছে। তারপর সে তার বাম দিকে তাকাবে তখন 
দেখতে পাবে দুনিয়াতে সে যে আমল করেছিল। তারপর সে তার 
সামনের দিকে তাকাবে তখন শুধুই আগুন দেখতে পাবে। তোমরা 
আগুন থেকে বাঁচ যদিও অর্ধ খেজুর দ্বারা সম্ভব হয় বা যদি একটি 
সুন্দর কথা দ্বারা”: 99 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


0১৪ ade বড ৮০৪ 4১০ ৩০৪৭ ৪৭ 7৮০১1 ৯০8) 
০ ৯১০৪৩ ০ ০52৯1559155 ০০৮৯০ 0559 PS ০১৪১1549155 els 
॥ 91 ৩) ১২০10 GAG dle ৩১০ 317 ৭৯: 


তুমি কি এই আমল ওই আমল করো নি? বলবে হ্যাঁ, তখন সে 
স্বীকার করবে। তারপর তার প্রভু বলবে, আমি দুনিয়াতে তোমার 
অপরাধকে গোপন করেছিলাম আর আজকের দিন আমি তোমাকে 


1৩১ বুখারী, হাদীস নং ১৪১৩; মুসলিম, হাদীস নং ১০১৬। 
248 


ক্ষমা করে দিলাম” ইত্যাদি হাদিসসমূহ 
প্রশ্নকুরআন থেকে আমলনামা প্রসারিত করার বর্ণনা কেমন? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


LN © Cs DE BA ৫5৬৪ 08 এ HHO bis 


[1৮ aN 


“আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার ঘাড়ে সংযুক্ত করে 
দিয়েছি এবং কিয়ামতের দিন তার জন্য আমি বের করব একটি 
কিতাব, যা সে পাবে উন্মুক্ত। পাঠ কর তোমার কিতাব, আজ তুমি 
নিজেই তোমার হিসাব-নিকাশকারী হিসেবে যথেষ্ট।” [সূরা ইসরা, 
আয়াত: ১৩, ১৪] আল্লাহ তা“আলা বলেন, 


[ASANO ১০৪১ 2০95) 


1০ বুখারী, হাদীস নং ২৪৪১, ৪৬৮৫ । 
249 


“আর যখস আমল নামা প্রসারিত করা হবে।”[সুরা তাকওয়ীর, 
আয়াত: ১০] আল্লাহ তা'আলা বলেন, 


JU EG 68580) 43 ৩৩ 93285 Gs fll SHS এ 35 
61 ভার) UGS IS TG 
[£4 : ASIN {OG 5230 ue 


“আর আমলনামা খুলে রাখা হবে, তখন তুমি অপরাধীদেরকে 
দেখতে পাবে ভীত, তাতে যা রয়েছে তার কারণে। আর তারা 
বলবে, ‘হায় ধ্বংস আমাদের! কী হল এ কিতাবের! তা ছোট-বড় 
কিছুই ছাড়ে না, শুধু সংরক্ষণ করে’ এবং তারা যা করেছে, তা 
হাযির পাবে। আর তোমার রব কারো প্রতি যুলম করেন না।” 
[সূরা কাহাফ, আয়াত: ৪৯] 


আল্লাহ তা'আলা বলেন, 
TEE SUS ES Ld IE 1585 tices এ 3 ৬ এ) 


© Cs ও HE সু ও ও Lol He ও 5 ও GS FY 


৪ ৰ = 


29৫ 39 54 © HEL AN ও ১2200 Gh 13 19 1৯ 


250 


5 ও ০ ও ১ BORE ৪০0 25 45 ৩৪ 
০১৫ ও EL 8০ ৩৫5 ৪ 245 এ FHL ও Lo SE 
১৫650 325৩5 গস ও 6 ও ৮০ od BON 
3191 No wis ৩ 3095 35 © এড টিনা ঘি এও 


[YY ০৭:290৩71] © ৩৯১০০ 


(৮0 


@ 


সু 


“তখন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, 
‘নাও, আমার আমলনামা পড়ে দেখ’। ‘আমি দৃঢ়বিশ্বাস করতাম 
যে, আমাকে আমার হিসেবের সম্মুখীন হতে হবে। কাজেই সে 
যাপন করবে সন্তোষজনক জীবন, সুউচ্চ জান্নাতে, যার ফলরাশি 
অবনমিত থাকবে নাগালের মধ্যে । বলা হবে, “পানাহার কর তৃপ্তির 
সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে ৷ কিন্তু 
যার ‘আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে, “হায়! 
আমাকে যদি দেয়াই না হত আমার ‘আমলনামা, আর আমি যদি 
না জানতাম আমার হিসেব! ‘হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ 
হত! ‘আমার ধন-সম্পদ আমার কোন কাজেই আসল না। ‘আমার 


ক্ষমতাও বিনষ্ট হয়েছে। ফেরেশ্তাদেরকে বলা হবে, ‘ধর তাকে, 
251 


তার গলায় বেড়ী পরিয়ে দাও। “তারপর তোমরা তাকে জাহান্নামে 
প্রবেশ করিয়ে দগ্ধ কর। “তারপর তাকে শৃংখলিত কর এমন এক 
শেকলে যার দৈর্ঘ্য হবে সত্তর হাত, নিশ্চয় সে মহান আল্লাহ্‌ প্রতি 
ঈমানদার ছিল না, আর মিসকীনকে অন্নদানে উৎসাহিত করত না, 
অতএব এ দিন তার কোন সুহৃদ থাকবে না, আর কোন খাদ্য 
থাকবে না ক্ষত নিঃসৃত স্রাব ছাড়া, যা অপরাধী ছাড়া কেউ খাবে 
না।” [সূরা হাক্কা, আয়াত: ১৯-৩৭] 


সূরা ইনশিকাকের আয়াতে আল্লাহ তা'আলা বলেন, 


[\- 2১2১3] {© -2১$5 #155 এ 


ইনশিকাক: ৭] “আর যাকে তার আমলনামা পিঠের পেছন দিকে 
দেয়া হবে” [সূরা ইনশিকাক, আয়াত: ১০] 


এ আয়াত দ্বারা বুঝা যায়, যাদের আমল নামা ডান হাতে দেয়া 


আমল নামা বাম হাতে দেয়া হবে, তার পিছন দিয়ে দেয়া হবে। 
252 


আল্লাহ আমাদের ক্ষমা করুন। 
প্রশ্ন; হাদিস থেকে আমলনামা প্রসারিত করার বর্ণনা কেমন? 


উত্তর: এ বিষয়ে অনেক হাদিস রয়েছে। যেমন- রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


MS ৮০১ ০৯০ 4১9১১৯১০০৪৪ এ ale ৮০৪ ৯০ ৬০ ৬০ 3০৪৪ 
৬ ৬০৪১ ৬এ। উ ৬০০ ৭১৪ ০৩৪০০ ০৯০৭ ০১ 4১ ০৯০০ ৭১৪ 
৮1০ ৩১৬৩৪ ৩৩01 2 ৩১০৯৯ ৩ ০০০ ২৮০০ S355 Sc sal 
(৩45) 45 BL Nl oe ds 1৯5৫ | ০২৯৯) ১৬৪৭] ০০১০ ৬৪ 

(LNA ১৯] 


“ঈমানদারকে (কিয়ামতের দিন) তার রবের নিকটে নেয়া হবে। 
তখন তার রব বিশেষ ব্যবস্থাপনায় ঢেকে বলবেন, তুমি কি এই 
আমল ওই আমল করো নি? বলবে হ্যাঁ, তখন সে তার গুনাহগুলো 
স্বীকার করবে। সে বলবে আমি জানি, সে বলবে আমার রব আমি 
স্বীকার করছি, এ কথা দু’ বার বলবে । তারপর তার প্রভু তাকে 
বলবেন, ‘আমি দুনিয়াতে তোমার অপরাধকে গোপন করেছিলাম 


253 


আর আজকের দিন আমি তোমাকে ক্ষমা করে দিলাম” তারপর 
তার নেক আমলসমূহের আমল নামা খোলা হবে। আর অন্যদের 
অর্থাৎ কাফের অথবা মুনাফেকদেরকে সমস্ত মানুষের সামনে ডাকা 
হবে। “তারাই হল এ সব লোক যারা তাদের রবের উপর মিথ্যা 
আরোপ করেছিল, সাবধান যালেমদের উপরই আল্লাহর 
লা'নত” ।[সূরা হুদ: ১৮]৮ 21 


১২535 ৩) JG 15৬৪] 29 ৮৯৯ অক ০৯ 41 1৯০ উ ods 
lbs ১০ এ 59৬ ০৪০ 2 0৩8 ও 990 ১ bl SN ৬০১৩ As 
()০]। ৬১০ 0১ ০৩৯ ০১৩ এ ০৮০ bly এটি ৪৮০৭ শু SS 

১৪১ 51) ০৬145) dbs ০৪৩৮ 


“আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে 
বললাম হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন একজন বন্ধ তার 
অপর বন্ধুকে স্মরণ করবে? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে আয়েশা তিনটি জায়গায় কেউ 
কাউকে স্মরণ করবে না। মীযানের সামনে, যতক্ষণ পর্যন্ত সে 


1 বুখারী, হাদীস নং ৪৬৮৫। 
254 


জানবে তার পাল্লা ভারি হবে নাকি হালকা হবে। আমল নামা 
গ্রহণ করার সময়, তা কি ডান হাতে দেয়া হবে না বাম হাতে। 
আর যখন জাহান্নাম থেকে একটি গর্দান বের হবে ।” (একটি লম্বা 
হাদীসের অংশ বিশেষ): 


কুরআন থেকে মীযান স্থাপনের দলীল এবং ওজনের বর্ণনা 


প্রশ্ন: কুরআন থেকে মীযান স্থাপনের দলীল এবং ওজনের বর্ণনার 
প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


৩৫ ৩12 Es ৩০৪ 2 ১ আল ভু একা Syl ৬০০ ৯ 
[5৬ শখ ৩১৮০ ৩ ০৩ এর IE উহু IS, 


“আর কিয়ামতের দিন আমি ন্যায়বিচারের মীযান বা ওজনের যন্ত্র 
স্থাপন করব। সুতরাং কারো প্রতি কোন অবিচার করা হবে না। 
কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণও হয়, আমি তা হাযির 
করব। আর হিসাব গ্রহণকারীরূপে আমিই যথেষ্ট।” [সূরা আম্বিয়া, 


1৩ মুসনাদে আহমাদ ৬/১১০; আবু দাউদ: ৪৭৫৫ । হাদীসটি হাসান। 
255 


আয়াত: ৪৭] আল্লাহ তা'আলা বলেন, 


৬ © ৩৭৫] DT Aye ৩০৪ ৩৬ SA 5 5 ৯ 
3৩৮ ESE LK LBS জা DUAL ৬৪ 
[AA :21,5)\] র্‌ 


“আর সেদিন পরিমাপ হবে যথাযথ ৷ সুতরাং যাদের পাল্লা ভারি 
হবে তারাই হবে সফলকাম। আর যাদের পাল্লা হালকা হবে, 
তারাই হবে সেই সব লোক, যারা নিজদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। 
কারণ তারা আমার আয়াতসমূহের প্রতি (অস্বীকার করার মাধ্যমে) 
যুলুম করত।” [সুরা আরাফ, আয়াত: ৮, ৯] আল্লাহ তা'আলা 


[০:১৪] উ 055 LS LEN 


“সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোন ওজনের ব্যবস্থা 
রাখব না"।” [সূরা কাহাফ, আয়াত: ২৭] 


সুন্নাত থেকে মীযান স্থাপনের দলীল এবং ওজনের বর্ণনা 


প্রশ্ন: কুরআন থেকে মীযান স্থাপনের দলীল এবং ওজনের বর্ণনা 
কী? 


উত্তর: এ বিষয়ে হাদিস অনেক আছে- 


এক, সে ‘কার্ড’ এর হাদিস, যে “কার্ডে” দুটি শাহাদাত (লা ইলাহা 
ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষদ্বয়) লিপিবদ্ধ ছিল:?%। তাতে 
বলা হয়- 


tad Sle ওলি (টি এন or সিএ আপনিও 25 1১) 


“নব্বইটি খারাপ আমলের দফতরের মোকাবেলায় এ কাগজের 
টুকরাটি অধিক ভারী হবে। প্রতিটি খারাপ দফতরের আকার হবে 
মানুষের দৃষ্টির দূরত্বের সমপরিমাণ ৷” 


অনুরূপভাবে আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য 


10 হাদীসের এ অংশটুকু বিভিন্ন হাদীস গ্রন্থে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। 
মুসনাদে আহমাদ ২/২১৩; তিরমিযী ২৬৩৯; ইবন মাজাহ ৪৩০০, মুস্তাদরাকে 
হাকিম ১/৬; বাগভী, শারহুস সুন্নাহ ১৫/১৩৩, ১৩৪। তবে এখানে উল্লেখিত 


বাকী অংশ কোনো গ্রন্থে এখনো পাই নি। [সম্পাদক] 
257 


করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(০1০0 9101 BS Lb am ০৪ SN ৪ 2৪১ ৩০ ১৪) 


“তোমরা কি তার পায়ের নলাদ্বয় সরু হওয়াতে অবাক হচ্ছ! মনে 
রাখবে, যে সত্তার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, 
কিয়ামতের তার দুটি নলা অহুদ পাহাড় থেকেও অধিক ভারী 
হবে|” 


তাছাড়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


(Loy Cis 4০ ৩১৪ 3 LD ৯ ০৮৮৭] ৭০] ৯515 এন Sh 
[০:84] ৭ 359 Call 68 ০) ১5)051-955- 


“কিয়ামতের দিন একজন মোটা দেহের অধিকারী লোককে 
উপস্থিত করা হবে। কিন্তু আল্লাহর নিকট তার ওজন একটি 
মাছির ডানার পরিমাণও হবে না।” তারপর তিনি বলেন, তোমরা 
তিলাওয়াত কর- [১০:৯ {© 655 4 624 2 ১৬ 
“সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোন ওজনের ব্যবস্থা 


+ মুসনাদে আহমাদ ১/৪২০, ৪২১। 
258 


রাখব না'।”1£: [সুরা কাহাফ, আয়াত: ২৭] ইত্যাদি হাদিসসমূহ। 
কুরআন থেকে পুল-সিরাতের প্রমাণ 

প্রশ্ন: কুরআন থেকে পুল-সিরাতের প্রমাণ কী? 

উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


288: CT EE EZ ad se a ae 
SE EO ০৪ ০৬ ও FH GS ২) ৩১) 
[YS VN 2] ্ঘ ৫৯ ৪ Sal 3 ৰ 


“আর তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হবে, এটি 
তোমার রবের চুড়ান্ত সিদ্ধান্ত । তারপর আমি এদেরকে মুক্তি দেব 
যারা তাকওয়া অবলম্বন করেছে। আর যালিমদেরকে আমি 
সেখানে রেখে দেব নতজানু অবস্থায় ৷” [সূরা মারইয়াম, আয়াত: 
৭১, ৭২] আল্লাহ তা“আলা আরও বলেন, 


টির oh Sf ০০০, ৬. ক 2০৪৪ 24. 22% 
{OES esl IS ৯১৯ FS ৪৪০9 ওটা ৬5 7 } 
[৭:২৮] 


111 বুখারী, হাদীস নং ৪৭২৯। 


“সেদিন তুমি মুমিন পুরুষদের ও মুমিন নারীদের দেখতে পাবে 
যে, তাদের সামনে ও তাদের ডান পার্খে তাদের নূর ছুটতে 
থাকবে”। [সূরা হাদিদ, আয়াত: ২৭] 


হাদিস থেকে পুল সিরাতের প্রমাণ ও তার বর্ণনা 
প্রশ্ন: হাদিস থেকে পুল সিরাতের প্রমাণ ও তার বর্ণনা কী? 


উত্তর: এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে। যেমন, শাফা“আতের 
হাদিসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


JG td by Dl ০১5 ৩ 0৩ ০৯ ৬০৬৮ ওক এ IL ও 
48565851588) ৮19675851588158854 
৯99 99969 3506 1৬০০ rill ০৪ ৩1১ ৭৬ 00৪ এ ৩৯১ 
৮৯ ৯ ০৯ 50 ০০৩০১ ০৯০০৩ 099০ Cis PEN J 

৮০ ৬৯০4" ৩০৭৮ ০০০২ ৯০ 


“কিয়ামতের দিন, পুল সিরাতকে নিয়ে এসে জাহান্নামের উপর 
পুল-সিরাত কী? তিনি বললেন, তা পদস্থলনকারী, পিচ্ছিল. যার 
উপর লোহার হুক ও বর্শি এবং চওড়া ও বাঁকা কাটা থাকবে, যা 


260 


নাজদের সা"দান গাছরে কাঁটার মত। মুমিনগণ তার উপর দিয়ে 
কেউ চোখের পলকে, কেউ দ্রুতগামী ঘোড়া ও অন্যন্য বাহনের 
গতিতে অতিক্রম করবে। কেউ সহীহ সালামতে বেঁচে যাবে, 
আবার কেউ এমনভাবে পার হয়ে আসবে যে. তার দেহ 
জাহান্নামের আগুন জ্বলসে যাবে । এমন কি সর্বশেষ ব্যক্তি টেনে- 
হিচড়ে, খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনরকম অতিক্রম করবে ।112 


(idl ০০০০০ All ৩০ ৩৯ nl Of Glo) 


“আমার কাছে সংবাদ এসেছে যে, পুল সিরাত চুল থেকেও সুক্ষ 
এবং তলোয়ার থেকে ধারালো ৷” 


কুরআন থেকে [কিয়ামতের দিন] কিসাসের প্রমাণ 
প্রশ্ন: কুরআন থেকে [কিয়ামতের দিন] কিসাসের বর্ণনা কী? 
উত্তর: আল্লাহ তা'আলার বাণী: 


12 বুখারী হাদীস নং ৭৪৩৯; মুসলিম হাদীস নং ১৮৩। 


++ মুসলিম, হাদীস নং ১৮৩; মুসনাদে আহমাদ ৬/১১০। 
26] 


2 5০585 MeL ES 45 9105 5৬ 05 বুক) 
[tL OO Cie 


“নিশ্চয় আল্লাহ অণু পরিমাণও যুলম করেন না। আর যদি সেটি 
ভাল কাজ হয়, তিনি তাকে দ্বিগুণ করে দেন এবং তাঁর পক্ষ 
থেকে মহা প্রতিদান প্রদান করেন।” [সূরা নিসা, আয়াত: ৪০] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 


(৩ Hd টিনা 0৬ উ ELS ও ৮৪ % ৬9 সিট 
[4:১৪] (০৩ 


“আজ প্রত্যেক ব্যক্তিকে তার অর্জন অনুসারে প্রতিদান দেয়া হবে। 

আজ কোন যুল্ম নেই। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাবগ্রহণকারী।” 

[সূরা গাফের, আয়াত: ১৭] আল্লাহ তা'আলা আরও বলেন, 
[৭:১৮] {IL ৬৯৪ 25) 


২০] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[7৭:01 3 SAN BG FLL AE ৩৮5) 
262 


“তাদের মধ্যে ন্যায়বিচার করা হবে । এমতাবস্থায় যে, তাদের প্রতি 
যুলম করা হবে না।” [সূরা গাফের, আয়াত: ২০] 


হাদিস থেকে [কিয়ামতের দিন যে] কিসাস নেয়া হবে তার বর্ণনা 
ও পদ্ধতি 


প্রশ্ন: হাদিস থেকে [কিয়ামতের দিন যে] কিসাস নেয়া হবে তার 
বর্ণনা ও প্রমাণ কী? 


উত্তর: এ বিষয়ের উপর অনেক হাদিস বর্ণিত আছে। এক. 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Call উ ১০৬। ৩৪৩৮৪ ৩৫১) 


“সর্ব প্রথম মানুষের মাঝে তাদের রক্তপাত বিষয়ে বিচার- 
ফায়সালা করা হবে”15। 


দুই. রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


3) ১৬১ ০০] SB poll ae Joss এও Lbs ৮০০ SSN ৩০৪ 


14 বুখারী, হাদীস নং ৬৮৬৪। 


১০১০৬ এ ০৪৪ ৯ Ob Sl ৬ কলি ২৪ 0 ৬৩ ৬০৯৯১ 
(421০ -১১ ০৫১৪০ 


সে যেন দুনিয়াতে তার থেকে তা যেন সমাধান করে নেয়, 
আখিরাতে তার নেক আমল থেকে বদলা গ্রহণ করার পূর্বে । 
কারণ, আখিরাতে কোন দিরহাম বা দিনার নেই। আর যদি তার 
কোন নেক আমল না থাকে তাহলে তার ভাইয়ে বদ আমলগুলো 
নিয়ে তার ঘাড়ে চাপানো হবে”115 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


০০৪১ ১5 D2 ৩৯৯০৮ ৪ ৩১ ১আ ৬ ৩৯০৪০ ০৭ ) 
১৯ ৩১1১০১1৯১৯১] ৩৯ এ 3 es SSE lbs ০০৯ ০৭৮] 
(Ee NEE) 


“মুমিনদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হবে, তারপর 
তাদের জান্নাত ও জাহান্নামের মাঝে ‘কানতারা’ তে অবস্থান 
করানো হবে। তখন তারা একে অপরের থেকে দুনিয়াতে 
সংঘটিত যুলুমের প্রতিশোধ নিবে। তারপর যখন তারা দায় মুক্ত 


115 বুখারী, হাদীস নং ৬৫৩৪, ২৪৪৯ । 
264 


ও বিশুদ্ধ হবে তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া 
হবে” 15। 


প্রশ্ন: কুরআন থেকে হাউজে কাউসারের প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা কুরআনে করীমে তার প্রিয় রাসূলকে 
সম্বোধন করে বলেন, 


0, 


“নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি।” [সুরা কাউসার, 
আয়াত: ১] 


হাদিস থেকে কাউসারের প্রমাণ ও বর্ণনা 
প্রশ্ন: হাদিস থেকে হাউজে কাউছারের প্রমাণ ও বর্ণনা কী? 


উত্তর: এর উপর অনেক হাদীস রয়েছে, যেমন, 


115 বুখারী, হাদীস নং ৬৫৩৫। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(2 4০৮৯ Uh) 
“আমি কাউসারের উপর তোমাদের অগ্রগামী হিসেবে থাকব।117” 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
৩৭] ৪০১ এ ৮533 485 Sb FES ৬৬ ৪৮৫০) Lp Sh) 


“আমি তোমাদের অগ্রগামী। আমি তোমাদের সাক্ষী, আল্লাহর 
কসম আমি এখন আমার হাউজের দিকে তাকাচ্ছি 8” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


SIS JA ৩০ আলগা 4৪33 ৩401 ০০ ০০ শত ০৪৯ ৯৮০ ৬৯১৯) 
1310০ ১৬ 44০ ০১০৬ ০০ alia (৯০৩ 


“আমার হাউজ একমাসের রাস্তার সমান দূরত্ব। তার পানি দুধের 
থেকে সাদা। তার গন্ধ মেশকের চেয়ে অধিক সুঘাণ। তার 


117 বুখারী, হাদীস নং ৬৫৭৫, ৬৫৭৬, ৬৫৭৩। 


115 বুখারী, হাদীস নং ১৩৪৪, ৪০৮৫। 
266 


পেয়ালাসমূহ আসমানের তারকার মত। যে ব্যক্তি তা হতে পান 
করবে, সে আর কখনো তৃষ্ণার্ত হবে না।11%” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


1১ Jb 8২7৯ Glin Lb ols Sx 9530 ০৩৪ ০৬৬৩ ০৪ ৮ ভা) 


ELS 


“আমি একটি কুপের পাশে আসি তখন দেখি সেখানে মণি মুক্ত 
ছিটানো, আমি জিবরিলকে জিজ্ঞাসা করি এ কী? তিনি বললেন, 
এ হচ্ছে কাউসার ।12০” ইত্যাদি এ ব্যাপারে আরও বহু হাদীস 
রয়েছে। 


জান্নাত ও জাহান্নাম সম্পর্কে ঈমান আনার প্রমাণ 
প্রশ্ন: জান্নাত ও জাহান্নাম বিষয়ে ঈমান আনার প্রমাণ কী? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 
SH 85 © 5৪৫) SelB LA ৬১ ভা OE) 


115 বুখারী, হাদীস নং ৬৫৭৯। 


12 বুখারী, হাদীস নং ৪৯৬৪, ৬৫৮১। 
267 


০21০০ টি রিভার ডা যাহা 
EAM LEN ES ৩৪ SH ELF ৪ ০1 ৭৪৪১০] 9০০ 095 
[Sot 


“তাহলে আগুনকে ভয় কর যার জ্বালানী হবে মানুষ ও পাথর, যা 
প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। আর যারা ঈমান এনেছে 
এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে, তাদের 
জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে 
নদীসমূহ”। এ ছাড়া আরও অনেক আয়াত রয়েছে। 


বিশুদ্ধ হাদিসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
রাতের সালাতের যে দু'আ করেন, তাতে তিনি বলেন, 


৩৯০০41১৪4১০ Dl ০ 25 ৬৯ ৩৯৯১ ৬১১ 
“সমস্ত প্রশংসা তোমার, তুমি সত্য, তোমার ওয়াদা সত্য, তোমার 


সাক্ষাত সত্য, তোমার কথা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, 
নবীরা সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং 


কিয়ামত সত্য” 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


03435৮১55৮৮ ৪ 3১ এ ৪০৬ এ ০০ এ ৯ এ 015 a3 
০19 ৩ এ) এল 3১3৯৮ এ] ৬৪ কপি 4১59 Ble ৯৮ 
Lil 251 ০০225) Bs ॥ ৯] ০ ৩৮ ৬ ৬৮ LL AAS ৩৯ 

"bl sl 


“যে ব্যক্তি এ কথার সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, 
তিনি একক তার সাথে কোন শরিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, ঈসা 
আলাইহিসসালাম আল্লাহর বান্দাও রাসূল এবং আল্লাহর কালেমা 
আল্লাহ তা'আলা এর প্রতি নিক্ষেপ করেন এবং তার রুহ, জান্নাত 
হক, জাহান্নাম সত্য আল্লা তা'আলা তাকে জান্নাতে প্রবেশ করাবে, 
তার আমল যাই হোক না৷?” বুখারি ও মুসলিম হাদিসটি বর্ণনা 
করেছেন। অপর এক বর্ণনায় বর্ণিত, “জান্নাতের আটটি দরজা 


1. বুখারী, হাদীস নং ১১২০। 


12 বুখারী, হাদীস নং ৩৪৩৫ মুসলিম, হাদীস নং ২৮। 
269 


থেকে যে দরজা দিয়ে সে প্রবেশ করতে চায়“, (আল্লাহ তাকে 
সে দরজা দিয়ে প্রবেশ করাবেন।) 


জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান আনার অর্থ 
প্রশ্ন: জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান আনার অর্থ কী? 
উত্তর: জান্নাত ও জাহান্নামের অস্তিত্বের উপর অটল বিশ্বাস করা, 
যে এ দুটি বর্তমানে সৃষ্ট। জান্নাত ও জাহান্নাম আল্লাহ যেহেতু 
তৈরি করে রেখেছেন, তাই জান্নাত ও জাহান্নাম সব সময় বাকী 
থাকবে । আর জান্নাত ও জাহান্নাম বাকী থাকার অর্থ হচ্ছে, জান্নাত 
ও জাহান্নামে যা কিছু আছে-নেয়ামতসমূহ ও আযাব- সে সবই 
বাকী থাকা। 


বর্তমানে জান্নাত ও জাহান্নামের অস্তিত্বের প্রমাণ 
প্রশ্ন: বর্তমানে জান্নাত ও জাহান্নামের অস্তিত্বের প্রমাণ কী? 


উত্তর: আল্লামা তা'আলা আমাদের জানিয়ে দেন যে, জান্নাত ও 
জাহান্নাম বর্তমানে তৈরি করে রাখা হয়েছে । তিনি জান্নাত সম্পর্কে 
বলেন, 


"2 বুখারী, হাদীস নং ৩৪৩৫; মুসলিম, হাদীস নং ২৮; সহীহ ইবন হিব্বান, 


হাদীস নং ২০৭। 
270 


[1:৩০ JU © ED ৬৫০টি 

“মুত্তাকীদের জন্য তৈরী করা হয়েছে” । [সূরা আলে ইমরান: ১৩৩] 
আর জাহান্নাম সম্পর্কে বলেন, 

[ols Jest ওহ] ধ © ১3৫৭) ৬৫০টি 


“কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে”। [সূরা আল-বাকারাহ: ২৪; 
সুরা আলে ইমরান: ১৩১] 


আল্লাহ তা'আলা আমাদের আরও সংবাদ দেন, আদম 
আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালাম গাছের ফল খাওয়ার 
পূর্বে জান্নাতে বসবাস করতেন। 


আল্লাহ তা'আলা আরও জানিয়েছেন যে, কাফেরদেরকে সকাল 
সন্ধ্যা জাহান্নামের আগুনের সামনে পেশ করা হয়। [দেখুন, 
গাফের: ৪৬] 


আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


HST ০2৯ UNS ৬০০৮১ sal lal S| ০ LLNS ০০৭১) 


271 


॥ ৮১৮531141৯1 


“আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম, তখন আমি দেখতে 
পেলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী দরিদ্র। আর আমি 
জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, তখন দেখতে পেলাম 
জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী ।124” 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


॥ ০১০৪০ als 2 FS SL 3) 


“যখন তোমাদের কেউ মারা যায়, তখন তার নিকট ঠিকানা 
কোথায় হবে, তা পেশ করা হয়।122” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
॥ ৯ 8 02 21542 Ob DLA \>pl 
“তোমরা সালাতকে ঠাণ্ডার সময় আদায় কর, কারণ, অধিক গরম 


12 বুখারী, হাদীস নং ৩২৪১, ৫১৮৯। 


12 বুখারী, হাদীস নং ১৩৭৯। 
272 


জাহান্নামের বাম্পের কারণে হয়ে থাকে 261” 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


(03155 ৩৯৯ ০5 ১) EJ ৩২১১ ১০ ley এ ১৬] ৩৪।) 
৬০৮১ A ১ ০১০৩৪ ৩১০ Cima) ২ ০০৪৪ SEAL ও ০৭৪ ০০০৬৪ 

॥ ১১০৪০১৩০৩১০ 
“জাহান্নাম আল্লাহর নিকট অভিযোগ করে বলেন, হে আমার রব, 
আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে, তারপর আল্লাহ 
তা'আলা জাহান্নামকে দুটি নিশ্বাস ফেলার অনুমতি দেয়। একটি 


শীতকালে অপরটি গরমকালে, আর সেটাই তোমরা যে সবচেয়ে 
বেশী গরম পাও, আর সবেচেয়ে বেশী ঠাণ্ডা পাও তা”127 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
Clg ৩০ dl 939 ০১৬ ৬১১ ৯ দেও ০০৯) 


“জ্বর জাহান্নামের তাপের কারণে হয়ে থাকে, তাই তোমরা জ্বরকে 


12 বুখারী, হাদীস নং ৫৩৩, ৫৩৪, ৫৩৫। 


15 বুখারী, হাদীস নং ৫৩৭, ৩২৬০। 
273 


পানি দ্বারা ঠাণ্ডা কর!28।” 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


Cdl ০৮১৩ ৩৯১ এ 2 এ 0২০৯ NL DH এ ৬৩ UD 
EES 


“আল্লাহ তা‘আলা যখন জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করেন, তখন 
জিবরীলকে জান্নাত দেখতে পাঠান এবং বলেন, যাও দেখে আস 
জান্নাতের ভিতরে কি আছে?... হাদীসের শেষ পর্যন্ত 


সুর্গ্রহণের সময় রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
সামনে জান্নাত ও জাহান্নামকে পেশ করা হয়। অনুরূপভাবে 
মিরাজের রাতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
জান্নাত ও জাহান্নাম দেখানো হয়। তাছাড়া এ ব্যাপারে আরও 
অসংখ্য সহীহ হাদীস রয়েছে। 


125 বুখারী, হাদীস নং ৩২৬১, ৩২৬২, ৩২৬৩। 


12 নাসায়ী, হাদীস নং ৩৭৬৩, মুসনাদে আহমাদ ২/৩৩২, ৩৩৪। হাসান সনদে 
274 


জান্নাত ও জাহান্নাম চিরস্থায়ী হওয়ার প্রমাণ 
প্রশ্ন: জান্নাত ও জাহান্নাম চিরস্থায়ী হওয়ার প্রমাণ কী? 
উত্তর: আল্লাহ তা'আলা জান্নাত সম্পর্কে বলেন, 
[১:০১] € ৪ ০৪৭ $)গা DS ডিও ৩৬) 


“তারা সেখানে চিরস্থায়ী হবে, এ হল, মহা সাফল্য” [ সুরা আত- 
তাওবাহ, আয়াত: ১০০] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[AHO ৩৯০৯৪৩৩০৯৩৯ 


“আর তারা তা হতে বের হওয়ার নয়।” [সুরা হিজর, আয়াত: 
৪৮] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[MASAI OG ১১১৫ 72 25০9 


“অব্যাহত প্রতিদানস্বরূপ।” [সুরা হুদ, আয়াত: ১০৮] আল্লাহ 
তা'আলা আরও বলেন, 


[rr Sl © ELV; 2০525 খু ৯ 


275 


“যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না।” [সুরা ওয়াকে'আ, 
আয়াত: ৩৩] 


[০5:১০] OIE ১০১53719581) 


“নিশ্চয় এটি আমার দেয়া রিষ্ক, যা নিঃশেষ হবার নয়।” [সূরা 
ছোয়াদ, আয়াত: ৫৪] আল্লাহ তা'আলা আরও বলেন, 


৩১০৩৫ ৩৮৪৪ ৪ ১৯ PE ও ৪ GE SEI 9৯ 

মা 8.8 এত 20784 98 এ কু কপ পুত 2৯ Fa 22৫ লজ 

৩৪ 2 ৩০৪০৩ ও) ৩৩০ ১০ ০5 DIS © ৩৩৪০ SI 
22 


45 58 TN EN) এনা ও 5৯১৪ ২ © ৩৪৪০ HS 
[০৭-০৭:১৬--] ৪) =< 


“নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে -- উদ্যান ও ঝর্ণার মাঝে, 
তারা পরবে মিহি ও পুরু রেশমী বস্তু এবং বসবে মুখোমুখি হয়ে । 
এরূপই ঘটবে; আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দেব ডাগর 
নয়না হুরদের সাথে, সেখানে তারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল 
আনতে বলবে। প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু 
আস্বাদন করবে না। আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে 
রক্ষা করবেন।” [সুরা দুখান, আয়াত: ৫১-৫৬] ইত্যাদি 
আয়াতসমূহে আল্লাহ তা'আলা জান্নাত যে স্থায়ী সে সম্পর্কে 


276 


আমাদের জানিয়ে দেন, আরও জানিয়ে দেন যে, যারা একবার 
তা হতে তারা কখনোই বের হবে না। 


অনুরূপভাবে তিনি জাহান্নাম সম্পর্কেও একই কথা বলেন। আল্লাহ 


তা'আলা জাহান্নাম সম্পর্কে বলেন, 
[7৭:৮1] 9 ডে RIE হি ৬2 3) 


“জাহান্নামের পথ ছাড়া। তারা তাতে চিরস্থায়ী হবে এবং তা 
আল্লাহর জন্য সহজ ।” [সূরা নিসা, আয়াত: ২০] আল্লাহ তা'আলা 
বলেন, 


2. এ Bde টির 5858. তব ১০ এ এ 
৩9০৩ ৩ ৬৪ ৩৪৮৮ © ec © IEG BAST SAL DT EL Ys 
[10 tl SO 2 3 প্রঃ 


“নশ্চয় আল্লাহ কাফিরদেরকে লা‘নত করেছেন এবং তাদের জন্য 
জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন। সেখানে তারা চিরস্থায়ী হবে। 
তারা না পাবে কোন অভিভাবক এবং না কোন সাহায্যকারী”। 
[সূরা আহযাব, আয়াত: ২০] আল্লাহ তা'আলা আরও বলেন, 


277 


EO HS 554৬ EE 9354 ৩৬ ৮০5 এ ০৪৫ ৩০০ ট 
[দা 


“আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে 
জাহান্নামের আগুন। তাতে তারা চিরস্থায়ী হবে।” [সুরা জিন, 
আয়াত: ২৩] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[VW 54 © LA ও ৩০৯৮০ ৯109) 


“আর তারা জাহান্নাম থেকে বের হবার নয়” [সুরা আল-বাকারাহ, 
আয়াত: ১৬৭] আল্লাহ তা'আলা আরও বলেন, 


[৭০:১৯] € ও ৩১২৩১ 4৪ Bs LEE HEN 

“তাদের থেকে আযাব কমানো হবে না এবং তাতে তারা হতাশ 

হয়ে পড়বে ৷” [সূরা যুখরফ, আয়াত: ৭৫] আল্লাহ তা'আলা আরও 
বলেন, 

[৭৮ © GE BLE ML 35195: le ৬০৪ ২) 


“তাদের প্রতি এমন কোন ফয়সালা দেয়া হবে না যে, তারা মারা 


278 


যাবে এবং তাদের থেকে জাহান্নামের আযাবও লাঘব করা হবে 
না”। [সুরা ফাতের, আয়াত: ৩৬] আল্লাহ তা'আলা আরও বলেন, 
এ বৃ এ ২5৬১ SY LE এ ৬ CL এ ৩৪ ৩০৭৫ 

[Yt 
“নিশ্চয় যে ব্যক্তি তার রবের নিকট অপরাধী সাব্যস্ত হয়ে উপস্থিত 
হবে, তার জন্য অবশ্যই জাহান্নাম, তাতে সে মরবেও না আবার 
বাঁচার মতও বাঁচবে না”। [সূরা ত্বা-হা, আয়াত: ৭৪] ইত্যাদি 
আয়াতসমূহ এবং এ ধরনের আরও যত আয়াত আছে, তাতে 
আল্লাহ তা'আলা সংবাদ দেন, জাহান্নামীদের জন্য জাহান্নামকে 
তৈরি করা হয়েছে। তাতে তারা চিরদিন থাকবে, তা থেকে তারা 
কোনো দিন বের হতে পারবে না, তাঁর কথা হচ্ছে, ১ ৬5} 
১ ৩ ৩৯১ এবং তাদের আযাব কখনও বন্ধও হবে না, 
আল্লাহ বলেন, এ 5; ১ আবার তাদের আয়ু সেখানে শেষ 
হয়ে যাবে না, এ জন্য আল্লাহ তা'আলা বলেন, ১ 2 ১৯ ১৯ 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
279 


॥ ৩০৫ 3১৬ ৩১১৭ 3৮৩৬. ৯ AUN ০৯ Ll 


“আর জাহান্নামী, যারা জাহান্নামের অধিবাসী, তারা সেখানে মারাও 
যাবে না এবং বাঁচার মতও বাঁচবে না”139। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


এ ৯ ৩৪০৬ এ ১৬ এআ LH এ অক ০৯১৬) 
Jal 0১1০০১৮3২৩1 ০৯৬১৬ ৬১১২১ 0২০১১৩১৯1৩৬ 
-(-$) এ! ১৯১৩ ০৯1 ১১৯১০৬৯১৪ 41০৪ এ ৯১১০৩ Sy 
ade dl ০ 4 ০৯১১5 215) 85০4 ৪৯ ৬৪ ৬ ৬৮ 7454 8) 
SB ২ HE ও 25 এমা ৩৪ BELL ডি 285 ৯০৪ 


[৭:2১ ধ্) 


“যখন জান্নাতিদের জান্নাতে এবং জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ 
করানো হবে, তখন মৃত্যুকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে 
উপস্থিত করা হবে এবং যবেহ করা হবে, তারপর একজন 
চিরদিন থাক, তোমাদের আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামের 


130 মুসলিম, হাদীস নং ১৮৫। 
280 


অধিবাসী, তোমরা চিরদিন থাকবে, তোমাদের কোনো মৃত্যু নেই। 
তখন জান্নাতিদের খুশি আরও বৃদ্ধি পাবে, আর জাহান্নামীদের 
অশান্তি আরও বৃদ্ধি পাবে”1১। 


অপর এক বর্ণনায় এসেছে, “প্রত্যেকে যে যেখানে আছে, সে 
সেখানে স্থায়ী হবে?321” 


অপর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এরপর এ আয়াত তিলাওয়াত করেন, 


£ পু 2) 


{© 543 3০ HAE ২ ০ ১ G3 ৬ জা চি BSG) 


““আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে যখন 
সব বিষয়ের চুড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা রয়েছে 
উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না।” [সূরা 
মারইয়াম: ৩৯], হাদিসটি সহীহতে বর্ণিত। এ বিষয়ে আরও 
অনেক হাদিস রয়েছে। 


121 বুখারী, হাদীস নং ৪৭৩০, ৬৫৪৮; মুসলিম, হাদীস নং ২৮৫০। 
9 মুসলিম, হাদীস নং ২৮৫০। 


13১ বুখারী, হাদীস নং ৪৭৩০; মুসলিম, হাদীস নং ২৮৪৯। 
281 


আখিরাতে মুমিনরা তাদের রবকে দেখতে পাবে এ কথার প্রমাণ 


প্রশ্ন; আখিরাতে মুমিনরা তাদের রবকে দেখতে পাবে এ কথার 
প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা র বাণী আল্লাহ তা'আলা বলেন, 
[CY ৫ ALLEN { © ELE 9 ILO TSE 52529 ) 


“সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল । তাদের রবের প্রতি 
দৃষ্টিনিক্ষেপকারী” [সূরা কিয়ামাহ, আয়াত: ২২, ২৩] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
2 > 20 শে Iw 
[৫7:১৪] ঝ্ BU 109০ 9305 ) 


(জান্নাত) এবং আরও বেশি”। [সুরা ইউনুস, আয়াত: ২৬] 


[)০:০১৪২৮)] {© 59১০ AB 85 ৩০ ELSE) 


282 


“কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার 
আড়ালে থাকবে ।” [সুরা মুতাফফিফীন , আয়াত: ১৫] 


৮৮৮২ US JG as dl ৬৯১ এ ০০ ৩২৪০৭ ৩০ Tl 9৪ 
:৩৬ ৪০৯০ wl Ud dl এ| ০৮৩ oy ale DL ০ dl ০৯ 
১৮৯ ০) 3 ৩১৭০ 31১৯ 3৪০০ LS ৬০৯১ ১১০০৮) 
৬০০ ০৩ ৪১৬০০ ll 691 ৩৪ ৯১৩০ ৬০১০০ 3 ৯০০ 

(1919 


বুখারি ও মুসলিমে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে 
ওয়াসাল্লাম এর সাথে বসে ছিলাম, তারপর সে চৌদ্দ তারিখ রাতে 
চাঁদের দিকে তাকিয়ে বললেন, “নিশ্চয় তোমরা তোমাদের প্রভুকে 
দেখতে পাবে যেভাবে এ চাঁদকে দেখতে পাচ্ছ, চাঁদ দেখতে 
তোমরা কোন অসুবিধা অনুভব করছ না। যদি তোমরা সূর্য 
উদয়ের পূর্বের এবং সূর্যাস্তের পূর্বের সালাত আদায় করার ক্ষেত্রে 
পরাজিত হতে না চাও তবে তোমরা তাই কর?” এখানে 
“তোমরা যেভাবে দেখছ” বা ‘এই চাঁদকে যেভাবে তোমরা দেখছ' 
কথাটি দ্বারা দেখার সাথে দেখার সাদৃশ্য করা হয়েছে, চাঁদের 


15 বুখারী, হাদীস নং-৫৫৪; মুসলিম, হাদীস নং-৬৩৩। 
283 


সাথে আল্লাহ্‌র সাদৃশ্য করা হয় নি। যেমনিভাবে ওহীর বাণী দিয়ে 
আল্লাহ্‌ কথা বলেন মর্মে যে হাদীস বর্ণিত হয়েছে সেখানে এসেছে: 
“ফেরেশতারা তাদের ডানাসমূহ আনুগত্য স্বরূপ বিনয়ের সাথে 
মেলে দেয় তাঁর বাণীর জন্য, যেন তা মসৃণ পাথরে শিকলের 
আঘাত ।”১ এখানে শোনার সাথে শোনার সাদৃশ্য দেওয়া হয়েছে, 
শ্রুত বিষয় (আল্লাহ্র কথা) এর সাথে শ্রুত বিষয় (শিকলের 
আঘাত) এর সাদৃশ্য দেওয়া হয় নি। আল্লাহ্‌ তা'আলার সত্তা ও 
গুণে কোনো সৃষ্টি তাঁর সদৃশ থাকবে তা থেকে আল্লাহ্‌ সম্পূর্ণ মুক্ত 
ও উচ্চ; আর নবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো 
অংশ আল্লাহ্‌র সাথে সৃষ্টির সাদৃশ্য স্থাপন করবে, তা থেকে 
তিনিও তিনি মুক্ত__ কেননা, তিনি সৃষ্টিকুলের মধ্যে মহান আল্লাহ 
সম্পর্কে সবচেয়ে জ্ঞানী 


ইমাম মুসলিম হতে বর্ণিত সুহাইবের হাদীসে এসেছে, “তারপর 
পর্দা খুলে দেয়া হবে। ফলে (তারা বুঝবে যে,) মহান ও সম্মানিত 
দেয়া হয় নি।” তারপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন__ 


[7:১9] €&53)9 iE yi 122 টা ¥ 


1১ বুখারী, হাদীস নং-৪৭০১। 
284 


(জান্নাত) এবং আরও বেশি।” [সুরা ইউনুস, আয়াত: ২৬] 


এ অধ্যায়ে আরও অনেক বিশুদ্ধ ও স্পষ্ট হাদিস রয়েছে, তার 
থেকে প্রায় পঁয়তাল্লিশটি হাদিস ত্রিশের অধিক সাহাবী থেকে 
সুল্লামুল উসুল গ্রন্থের ব্যাখ্যায় উল্লেখ করেছি। যারা বিষয়টি 
অস্বীকার করে, তারা আল্লাহর কিতাব এবং আল্লাহ তা'আলা তার 
রাসূলদের যা নিয়ে দুনিয়াতে প্রেরণ করেন, তাকে অস্বীকার 
করল, আর তারা তাদের অন্তর্ভুক্ত হল, যাদের বিষয়ে আল্লাহ 
তা'আলা বলেন, 


[)০:৩১২২৮।] { © S24 5 25 ৩৪ ELK } 


“কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার 
আড়ালে থাকবে ।” [সুরা মুতাফফিফীন , আয়াত: ১৫] 


আমরা আল্লাহ তা'আলার দরবারে ক্ষমা ও পরিত্রাণ চাই। আল্লাহ 
করার তাওফিক দান করেন। আমীন। 
শাফা'আতের প্রতি ঈমান আনার প্রমাণ, শাফা'আত কার পক্ষ 


285 


থেকে হবে, কার জন্য হবে এবং কখন হবে তার আলোচনা 


প্রশ্ন: শাফা‘আতের প্রতি ঈমান আনার প্রমাণ কী? শাফা'আত কার 
পক্ষ থেকে হবে, কার জন্য হবে এবং কখন হবে? 


উত্তর: আল্লাহ তা'আলা কুরআনের অনেক স্থানে কঠিন শর্তে 
শাফা'আত সাব্যস্ত করেছেন। আর আল্লাহ তা'আলা আমাদের 
জানিয়েছেন যে, আল্লাহই শাফা“আতের মালিক, এতে অন্য কারো 
কোনো অধিকার নেই। আল্লাহ তা'আলা বলেন, 


[5৮:31 হেত এ এয) 
“আপনি বলে দিন, যাবতীয় সুপারিশ আল্লাহর মালিকানাধীন।” 
[সূরা যুমার, আয়াত: 88] 


আর শাফা"আত কখন হবে, এ বিষয়ে আল্লাহ তা'আলা আমাদের 
জানিয়ে দেন যে, আল্লাহর অনুমতি ছাড়া তা হবে না। যেমন, 
আল্লাহ তা'আলা বলেন, 


[৭০০ ২৮50] % 488 92০5 LES ওক ৩০) 


“কে সে, যে তাঁর নিকট সুপারিশ করবে তাঁর অনুমতি ছাড়া?” 


286 


[সূরা বাকারা, আয়াত: ২৫৫] আল্লাহ তা'আলা বলেন, 
[২১০৪] {SBS ০ 30885 ৩৪৩) 


“তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই।” [সূরা ইউনুস, 
আয়াত: ১৫] আল্লাহ তা'আলা বলেন, 


SU 0523 05 WES LEE ও 3 ভা ও SL ৩৪5) 
[07:21 {© ০০ HS ৩এ এ 


কোনোই কাজে আসবে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন এবং 
যার প্রতি তিনি সন্তুষ্ট, তার যারা পরম করুণাময়ের কাছ থেকে 
প্রতিশ্রুতি নিয়েছে তারা ছাড়া অন্য।” [সূরা নজম, আয়াত: ২৬] 
আল্লাহ তা'আলা বলেন, 


rid {ASIN Ase KES 35) 


ছাড়া আর কারো শাফা'আত কোন উপকারে আসবে না।” [সূরা 


সাবা, আয়াত: ২৩] 
287 


আর শাফা*'আত কারা করবে, এ বিষয়ে আল্লাহ তা'আলা আমাদের 
জানিয়ে দেন যে, এটিও একমাত্র আল্লাহ যাদের অনুমতি দেন, 
তারা করতে পারবে । আর তিনি সবাইকে সুপারিশ করার অনুমতি 
দেবেন না; তিনি শুধু তার বন্ধু, যাদের প্রতি সন্তুষ্ট তাদেরকে 
অনুমতি দেবেন। আল্লাহ তা'আলা বলেন, 


[++] 8022 JE 22201 2 ০৯ 2 খু ৩৯2 ১) 


“যাকে পরম করুণাময় অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কোন 
কথা বলবে না। আর সে সঠিক কথাই বলবে।” [সুরা নাবা, 
আয়াত: ৩৭] আল্লাহ তা'আলা বলেন, 


AV 72৮ {© RE SFI Se I 9৩ ২2033) 


ছাড়া অন্য কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না”। 


কারা শাফা'আত পাবে, এ বিষয়ে তিনি আমাদের জানান যে, তিনি 
একমাত্র তার জন্য সুপারিশ করার অনুমতি দেবেন যার প্রতি 
তিনি সন্তুষ্ট । যেমন, আল্লাহ তা'আলা বলেন, 


[ASN ধ ৬5) 94 ২ 55555 35) 


“আর তারা শুধু তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি তিনি 
সন্তুষ্ট ৷” [সূরা আম্বিয়া, আয়াত: ২৭] আল্লাহ তা'আলা বলেন, 


bE ও 3 এ 555 গা ও IEA SV জট) 
[৭.৭ 


“সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না, তবে যার প্রতি 
দয়াময় অনুমতি দিবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন।” 
[সূরা তাহা, আয়াত: ১০৯] 


আর আল্লাহ তা'আলা শুধু যারা তাওহীদ ও ইখলাসের অধিকারী 
কেবল তাদের প্রতি সন্তুষ্ট আর যারা তাওহীদে বিশ্বাসী নয়, 
তাদের বিষয়ে আল্লাহ তা'আলা বলেন, 


[১/১:১১৬] OE EE NS nf ৩৪ ৩০৪১5) 


“যালিমদের জন্য নেই কোন অকৃত্রিম বন্ধু, নেই এমন কোন 
সুপারিশকারী যাকে গ্রাহ্য করা হবে ।” [সুরা গাফের, আয়াত: ১৮] 
আল্লাহ তা'আলা তাদের সম্পর্কে আরও বলেন, 

289 


[0 LAN ৪৪ BS 9 © 4885 ৩০ এ ৪৪) 


“অতএব, আমাদের কোন সুপারিশকারী নেই’ ‘এবং কোন অন্তরঙ্গ 
বন্ধুও নেই"।” [সূরা শু'আরা, আয়াত: ১০০, ১০১] আল্লাহ তা'আলা 
আরও বলেন, 


[EA BAN © 42৮] BLE LS US 


“সুতরাং সুপারিশকারিদের সুপারিশ তাদের কোন উপকারে 
আসবে না।” [সূরা মুদাসসির, আয়াত: ৪৮] 


তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 
জানিয়েছেন যে, তাকে শাফা'আত দেয়া হয়েছে। তারপর তিনি 
সামনে সেজদায় পড়ে যাবেন। তারপর তিনি বিভিন্ন কথা দ্বারা 
তার রবের প্রশংসা করবেন যা তাকে আল্লাহ্‌ শেখাবেন। প্রথমেই 
তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবে না। যখন তাকে বলা 
হবে, 


(553০১ 4০৩ ০০৪ 2 5 ৬০৭ ০ 


“তুমি তোমার মাথা উঠাও, আর তুমি বল, তোমার কথা শোনা 
290 


হবে। তুমি চাও, তোমাকে দেয়া হবে। তুমি সুপারিশ কর, 
তোমাকে সুপারিশ কবুল করা হবে।” তারপর তিনি আমাদের 
জানান যে, তাওহীদপন্থী সব গুনাহগারদের ক্ষেত্রে একবারে 
সুপারিশ করবেন না। বরং তিনি বলেন, 


2341৬1৯৯১1১ এ ২০) 


“আমার জন্য নির্ধারিত সীমানা নির্ধারণ করে দেয়া হবে, তারপর 
আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো।” তারপর ফিরে আসবেন, 
নির্ধারণ করা হবে_ এভাবে হাদীসের শেষ পর্যন্ত 


রাসূল! আপনার শাফা'আত লাভে সর্বাধিক সৌভাগ্যবান ব্যক্তি 
কে? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 


444 ০1০০৬ 48 341 J ৩০) 
“যে ব্যক্তি তার অন্তর থেকে খালেস নিয়তে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ 


19 বুখারী, হাদীস নং-৪৪৭৬; মুসলিম, হাদীস নং-১৯৩। 
291 


বলে?১71” 
শাফা'আতের প্রকার ও বড় শাফা'আত 
প্রশ্ন; সুপারিশের কত প্রকার এবং বড় সুপারিশ কোনটি? 


তা'আলা যেন বান্দার মাঝে বিচার ফায়সালা করার জন্য আসেন 
সে শাফা'আতটি। আর এ প্রকারের সুপারিশ আমাদের নবী 
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুনির্দিষ্ট। আর 
তা-ই “মাকামে মাহমুদ" যার প্রতিশ্রুতি আল্লাহ তা'আলা তাকে 
দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন, 


[৭:1০] © BLE ৩৬ ওত DEG ৪) 


“হতে পারে তোমার রব তোমাকে মাকামে মাহমুদে প্রেরণ 
করবে ।” [সূরা ইসরা, আয়াত: ৭৯] 


আর এটি তখন হবে, কিয়ামতের দিন যখন মানুষের কষ্ট সীমা 


ছড়িয়ে যাবে, তাদের অপেক্ষা অনেক দীর্ঘ হবে, তাদের দুশ্চিন্তা ও 


157 বুখারী, হাদীস নং-৯৯। 


292 


অস্থিরতা বেড়ে যাবে এবং তাদের ঘাম তাদের লাগাম পর্যন্ত যাবে, 
তখন তারা আল্লাহর নিকট তাদের জন্য সুপারিশকারীর অনুসন্ধান 
করবে, যাতে আল্লাহ তাদের মধ্যে বিচার ফায়সালা করেন। 
তারপর তারা প্রথমে আদম আলাইহিসসালামের নিকট আসবে, 
নিকট আসবে। তারা সবই 'নাফসী” 'নাফসী" বলতে থাকবে। 
তারপর তারা সবাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর নিকট আসবে । তখন তিনি বলবেন, “আমি এ 
কাজের জন্য উপযুক্ত”, বুখারি ও মুসলিমে হাদিসটির বিস্তারিত 
বর্ণনা এসেছে। 


দুই: জান্নাতের দরজাসমূহ খোলার বিষয়ে সুপারিশ। সর্বপ্রথম 
জান্নাতের দরজাসমূহ খোলার জন্য আমাদের নবী মুহাম্মদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করবেন। আর সব 
উম্মতের মধ্য হতে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর উম্মত জান্নাতে প্রবেশ করবে। 


তিন: এমন এক সম্প্রদায়ের লোকদের জন্য সুপারিশ, যাদের 
জাহান্নামে প্রবেশের নির্দেশে দেয়া হয়েছে, যাতে তাদেরকে 


13 বুখারী, হাদীস নং ৩৩৪০; মুসলিম, হাদীস নং ১৯৪। 
293 


জাহান্নামে প্রবেশ হতে না হয়। 


চার: তাওহীদপন্থীদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশ করেছে, 
তাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য সুপারিশ। তাদেরকে 
জাহান্নাম থেকে বের করা হবে এমন অবস্থায় যে তারা কয়লা 
হয়ে গেছে। তারপর তাদেরকে জীবন-নদীতে নিক্ষেপ করা হবে, 
তারাও গজে উঠবে। 


পাঁচ: যারা জান্নাতে যাবে, তাদের কারও কারও মর্যাদা বাড়ানোর 
জন্য সুপারিশ। 


শেষোক্ত এ তিনটি সুপারিশ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নির্দিষ্ট নয়। তবে তার অগ্রাধিকার 
থাকবে। তারপর অন্যান্য নবী, ফেরেশতা, আল্লাহর ওলী, 
অপ্রাপ্তবয়স্ক সন্তান সুপারিশ করবে। 


তারপর আল্লাহ তা'আলা কিছু লোককে জাহান্নাম থেকে কোনো 
তাদের সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর 
আল্লাহ তা'আলা তাদের জানাতে প্রবেশ করাবেন। 


294 


ষষ্ঠ: কোনো কাফেরের আযাবকে কমানোর সুপারিশ। আর এটি 
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য 
তার চাচা আবু তালিবের বিষয়ে নির্দিষ্ট? যেমনটি মুসলিম ও 
অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত। 


আর জাহান্নামে সর্বদা নিক্ষেপ করা হতে থাকবে আর জাহান্নাম 
বলবে, আরও বেশি আছে কী? তারপর আল্লাহ তা'আলা তার 
মধ্যে তাঁর পা রাখবেন। তখন জাহান্নামের একটি অংশ অপর 
অংশের মধ্যে প্রবেশ করবে এবং বলবে থাম থাম, তোমার 
ইজ্জতের কসম। 


আর জান্নাতের মধ্যে সবার প্রবেশের পরও অতিরিক্ত জায়গা 
থাকবে, তারপর আল্লাহ তা'আলা কতক লোক সৃষ্টি করবেন এবং 
তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন“ 


এ বিষয়ে আরও অনেক আয়াত ও হাদিস রয়েছে, যা গুণে শেষ 
করা যাবে না। যে চাইবে সে কুরআন ও হাদিস থেকে দেখে 
নিতে পারবে। 


155 বুখারী, হাদীস নং ৩৮৮৩; মুসলিম, হাদীস নং ২০৯। 


14 বুখারী, হাদীস নং ৪৮৪৮, ৪৮৪৯, ৪৮৫০। 
295 


জান্নাতে প্রবেশ ও জাহান্নামে প্রবেশের ক্ষেত্রে আমলের ভূমিকা 


প্রশ্ন: কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি 
এবং জান্নাতে প্রবেশ করবে কি? 


উত্তর: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


481৯ ৩19 - 4০৮৪০ ০০ ৯ ০ 1১4০১1১১০০৪ 1৯১0) 
(0০০39 ০০ 2৪ Dl Gs 0২10159০০৯১ 


“তোমরা কাছাকাছি করার চেষ্টা কর এবং তোমাদের আমলকে 
বিনিময়ে নাজাত পাবে না।” সাহাবীরা জিজ্ঞাসা করল, হে 
আল্লাহর রাসূল, আপনিও না? বললেন, “না, আমিও না, তবে যদি 
আল্লাহ তা'আলা রহমত ও ফযল দ্বারা আমাকে ঢেকে ফেলেন।”141 


19 - Lc Lol ৯ ১৯০২ ৩) Sb 15/331915)9 19১০০ ) 215) 39 
৩1519 মী ০ dl Bais OF LUNN, JE 480৯ ৪০০ মি 


(08 019 455১41 এ 0৯০) | 


14 মুসলিম, হাদীস নং ২৮১৬। 


অপর এক বর্ণনায় এসেছে, “তোমরা তোমাদের আমলকে ঠিক 
কর, কাছাকাছি এসো এবং সু-সংবাদ গ্রহণ কর। কাউকে তার 
আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না।” সাহাবীগণ বললেন, 
হে আল্লাহর রাসূল, আপনিও না? তিনি বলেন, “না, আমিও না, 
যদি-না আল্লাহ তা'আলা তাঁর এক রহমত দ্বারা আমাকে ঢেকে 
ফেলেন। আর জেনে রাখবে, আল্লাহর নিকট সব চেয়ে প্রিয় আমল 
হল যা সব সময় করা হয়, যদিও তা কম হয়|” 


নেক আমল জান্নাতে প্রবেশের কারণ 


প্রশ্ন: এ হাদিস এবং আল্লাহ তা'আলার বাণী: (১ ৩ 1১১১১ 
১৯. শি ৮৯১৯১ 541 “আর তাদেরকে সম্বোধন করে 
বলা হবে, “তোমরা যা করতে তারই জন্য তোমাদেরকে এ 
জান্নাতের ওয়ারিস করা হয়েছে।” এ দুটির মধ্যে বিরোধ 
নিষ্পত্তির উপায় কী? 


উত্তর: আলহামদুলিল্লাহ কুরআনের আয়াত ও হাদিসের মধ্যে কোন 
বিরোধ নেই। কারণ, আয়াতে যে . (দ্বারা, জন্য) আছে, তা »৬ 


২ বা ‘কারণ’ অর্থবোধক। অর্থাৎ নেক আমলসমূহ জান্নাতে 


1£ মুসলিম, হাদীস নং-২৮১৮। 
297 


প্রবেশের কারণ, নেক আমল ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে 
না। কোনো কিছুকে অন্য কিছু কারণ বলা হলে কারণ না থাকলে 
অন্য বিষয়টিও হয় না। অন্যদিকে হাদিসের মধ্যে যা অস্বীকার 
করা হয়েছে, তা হচ্ছে ৷ »১ যা “বিনিময়” অর্থবোধক। যদি 
কোনো বান্দাকে দুনিয়ার সমান হায়াত দেয়া হয়, আর সে দিনে 
রোজা রাখে ও রাতে ইবাদত করে এবং সব গুনাহ থেতে বিরত 
থাকে; তবু তার এই সকল আমল তার উপর আল্লাহর যত 
প্রকাশ্য-অপ্রকাশ্য নেয়ামত আছে, সেগুলোর সবচেয়ে ক্ষুদ্র 
নেয়ামতের এক শতাংশের বিনিময়েও হবে না। তাহলে তা 
কীভাবে জান্নাতে প্রবেশের বিনিময় হতে পারে? 


হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা কর ও দয়া কর, তুমি অবশ্যই 
সর্বোত্তম দয়াবান! 


প্রশ্ন: কদরের প্রতি সংক্ষিপ্ত ঈমান আনার প্রমাণ কি: 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 
[ASIC $105535 155 ATA ৩৯ 


298 


“আর আল্লাহর বিধান সুনির্ধারিত, অবশ্যম্ভাবী ৷” [সুরা আহযাব, 
আয়াত: ৩৮] আল্লাহ তা'আলা বলেন, 


[tt JBN © 3৮2556100৩৯ 


“যাতে আল্লাহ সম্পন্ন করেন এমন কাজ যা হওয়ারই ছিল।” [সূরা 
আনফাল, আয়াত: ৪৪] আল্লাহ তা'আলা বলেন, 


[tv Ll © 5555 এ 525 3 


“আর আল্লাহর নির্দেশ হওয়ারই ছিল” [সূরা আহযাব, আয়াত: 
৩৮] আল্লাহ তা'আলা বলেন, 


এমা ৭ ডি ৪828 তে 
407 ০425 IG DL 08 9০ MILNE 8 Ez ৩৪ ০১০৬৯ 
[Nip {© LAE ৪৩৯ এ) 


“আল্লাহর অনুমতি ছাড়া কোন বিপদই আপতিত হয় না। যে 
আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ, তার অন্তরকে সৎপথে 
পরিচালিত করেন। আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ ।” [সূরা 
তাগাবুন, আয়াত: ১১] আল্লাহ তা'আলা বলেন, 


এ] ও sah 255 এটা 9১৪ একা এরা যজ্ঞ 


299 


[901 


“আর তোমাদের উপর যে বিপদ এসেছিল দুই দল মুখোমুখি 
হওয়ার দিন তা আল্লাহর অনুমতিক্রমে এবং যাতে তিনি 
মুমিনদেরকে জেনে নেন।” [সুরা আলে ইমরান, আয়াত: ১৬৬] 
আল্লাহ তা'আলা বলেন, 


He এলি ও ৩৮৪০ SIT LIVE Et GT df 

[Nov 07:4 ® 5১32 এড 2205 কচ ৪ ১212 
“যারা, তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় 
আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁর দিকে 
প্রত্যাবর্তনকারী। তাদের উপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে 


মাগফিরাত ও রহমত এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।” [সূরা বাকারা, 
আয়াত: ১৫৬, ১৫৭] 


হাদিসে জিবরীলে উল্লেখ করা হয়েছে, 


(50455 ০7:০৯ DL ৩০৪০9) 


300 


“আর তাকদীরের ভালো ও মন্দের উপর ঈমান আনবে” 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
॥ ৯] ০৪ ৭ Isl bs ০ এ ৬৯০০০০০5130 


“মনে রাখবে, নিশ্চয় (ভালো কিংবা মন্দ যা) তোমাকে পেয়েছে, 
তা তোমাকে ভুল করে বাদ দেওয়ার ছিল না, (সেটা তোমাকে 
পাবেই) আর যা (ভালো কিংবা মন্দ) তোমাকে পায় নি, তা 
তোমার কাছে কোনোভাবেই পৌঁছার ছিল না৷” রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


44১ ১০৩ 05 ০0191549154 ৩৩৫ cls 99 ১০ ১৩ ০৬৪ ৬২৮০ 91১) 
(0১৮১৯ ৩৪ 


“যদি তুমি কোন কিছু বিপদগ্রস্থ হও, তাহলে তুমি এ কথা বলবে 
না, যদি আমি কাজ করতাম তাহলে এ রকম হত, ও রকম হত! 
বরং তুমি বল, আল্লাহ তা'আলা কর্তৃক নির্ধারিত (ভাগ্য), আর 


15 বুখারী, হাদীস নং ৫০, ৪৭৭৭; মুসলিম, হাদীস নং ৮। 
1 মুসনাদে আহমাদ ৫/১৮২, ১৮৩, ১৮৫, ১৮৯; আবু দাউদ ৪৬৯৯; ইবন 


মাজাহ: ৭৭। 
301 


তিনি যা চান তা-ই করেন”155। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
(০২৩৩১ ১২৮৭ > ১০ 2 BD 


ও সক্ষমতা।”14 এ ছাড়াও এ বিষয়ে আরও অনেক হাদিস 
রয়েছে। 


তাকদীরের উপর ঈমান আনার স্তরসমূহ 
প্রশ্ন: তাকদীরের উপর ঈমান আনার স্তরসমূহ কী? 
উত্তর: তাকদীরের উপর ঈমান আনার স্তরসমূহ চারটি: 


প্রথম স্তর: আল্লাহর ইলমের প্রতি ঈমান আনয়ন করা, যে ইলম 
প্রতিটি বস্তুকে সামিল করে। আসমান ও জমিনে বিন্দু পরিমাণ 
কোন বস্তু আল্লাহর ইলমের বাইরে নয়। আল্লাহ তা'আলা তাঁর 
সমস্ত মাখলুকদেরকে সৃষ্টির পূর্ব থেকে জানেন। তাদের রিজিক, 


14 মুসলিম, হাদীস নং ২৬৬৪; ইবন মাজাহ, হাদীস নং ৭৯। 


14 মুসলিম, হাদীস নং ২৬৫৫। 
302 


আয়ু, কথা-বার্তা, কাজ-কর্ম এবং তাদের যাবতীয় নড়া-চড়া ও 
গোপনীয়তা ও প্রকাশ্য বিষয়াদি সবই আল্লাহ জানেন। তাদের 
মধ্যে কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে, এগুলো সবই 
আল্লাহ তা'আলা জানেন। 


দ্বিতীয় স্তর: আল্লাহ তা'আলা এ সবকে লিপিবদ্ধ করেছেন এ 
কথার প্রতি ঈমান আনয়ন করা। এও ঈমান রাখা যে, যা কিছু 
ঘটবে বলে আল্লাহ তা'আলা পূর্ব থেকেই জানেন তা তিনি 
লিপিবদ্ধ করে রেখেছেন। এ স্তরের অন্তর্ভুক্ত হল, লাওহ ও 
কলমের প্রতি ঈমান আনা। 


তৃতীয় স্তর: আল্লাহর অপ্রতিরোধ্য ইচ্ছা ও তার ব্যাপক ক্ষমতার 
উপর ঈমান আনা। বস্তুত একদিক থেকে ইচ্ছা ও ক্ষমতা এ দু'টো 
জিনিস পরস্পর ওতপ্রোতভাবে জড়িত, কোনো কিছু অতীতে 
হয়েছে এবং যা ভবিষ্যতে হবে তাতে ইচ্ছা ও ক্ষমতা দু’টি জিনিস 
থাকাই আবশ্যকীয়। পক্ষান্তরে যা হয় নি এবং যা হবার নয়, 
তাতে ইচ্ছা ও ক্ষমতা এ দু'টি থাকা আবশ্যক নয়। সুতরাং 
আল্লাহ তা'আলা যা চান, তা অবশ্যই তার কুদরতের কারণে 
সংঘটিত হবে। আর আল্লাহ তা'আলা যা চান না, তা আল্লাহ 
তা'আলা কর্তৃক না চাওয়ার কারণে সংঘটিত হয় না, ক্ষমতা না 


থাকার কারণে নয়। আল্লাহ তা'আলা এর অনেক উর্ধ্বে। আল্লাহ 
303 


তা'আলা বলেন, 


Cae ৩৫ 481৩৪) Ns SIA ও ৪৬৪ ৬ সর ৩৫ ৩) 
[tt bu 915253 


“আল্লাহ তো এমন নন যে, আসমানসমূহ ও যমীনের কোন কিছু 
তাকে অক্ষম করে দেবে। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, শক্তিমান ৷” [সূরা 
ফাতের, আয়াত: ৪৪] 


চতুর্থ স্তর: আল্লাহ তা'আলা সমস্ত কিছুর স্রষ্টা এর উপর ঈমান 
আনয়ন করা। আসমান ও জমিন এবং এতদোভয়ের মাঝে যত 
ক্ষুদ্র বস্তই হোক না কেন, তার স্নষ্টা কেবলই আল্লাহ। আল্লাহ 
তা'আলা তাদের নড়া-চড়া, উঠা-বসা সব কিছুর ত্রষ্টা। আল্লাহ 
ছাড়া কোন খালেক নেই এবং তিনি ছাড়া কোনো রবও নেই। 


প্রশ্ন: প্রথম স্তর- আল্লাহর ‘ইলম’ বা পূর্ব থেকে সবকিছুর জ্ঞান 
আল্লাহর রয়েছে এর প্রতি ঈমান আনার প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা এর বাণী: 


[৫:০২] উইল HAE ANAT SHH A 


304 


“তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন হক ইলাহ নেই; উপস্থিত ও 
অনুপস্থিতের জ্ঞানী।” [সূরা হাশর, আয়াত: ২২] আল্লাহ তা'আলা 
বলেন, 


ঘু? এস ও 35 ৩ ও 25 98০ 5 ও এ যা ৮5) 
[Yl 6552 ES ও ১৮ TS ৩0০০৪ ১৮ 
“যিনি গায়েব সম্পর্কে অবগত, আসমানসমূহ ও যমীনে অনু 
পরিমাণ কিংবা তদপেক্ষা ছোট অথবা বড় কিছুই তাঁর অগোচরে 
নেই, বরং সবই সুস্পষ্ট কিতাবে রয়েছে”। [সূরা সাবা, আয়াত: ৩] 
আল্লাহ তা'আলা বলেন, 
[০৭ 7৬০২] ৪ ১3105 3 ভা ৩ 4০৩ ) 
বিষয়ে কেউ জানে না।” আল্লাহ তা'আলা বলেন, 


[৫৮০০৭] © 4০5 FE ৬৩৪ LEY 


“আল্লাহ ভালো জানেন, তিনি কোথায় তাঁর রিসালাত অর্পণ 


করবেন।” [সূরা আন'আম, আয়াত: ১২৪] আল্লাহ তা'আলা বলেন, 
305 


তা দি 285 এ রী =. 3 i hy, ROE 25 তর 
{O 92348 HE 98 ০৪৪০ ৩০ ৫ ৩৪ 05 9৯ এড ৩১) 
[১১:৮১] 


“নিশ্চয় তোমার রব অধিক অবগত তার সম্পর্কে, যে তাঁর পথ 
থেকে বিচ্যুত হয় এবং তিনি অধিক অবগত হিদায়াতপ্রাপ্তদের 
সম্পর্কে ।” [সূরা আন'আম, আয়াত: ১১৭] আল্লাহ তা'আলা বলেন, 


পাব] % ৪ BILL 056 এটি 

“আল্লাহ কি কৃতজ্ঞদের ব্যাপারে পূর্ণ জ্ঞাত নয়?” [সুরা আনআম, 
আয়াত: ৫৩ ] আল্লাহ তা'আলা বলেন, 

[২০৮৫০] ও IE ১১৫০ ৩756 ধা 9) 


“সৃষ্টিকুলের অন্তরসমূহে যা কিছু আছে আল্লাহ কি তা সম্পর্কে 
সম্যক অবগত নন?” [সুরা আনকাবৃত, আয়াত: ১০] আল্লাহ 
তা'আলা বলেন, 


5 ১ 


[ রা রন 525 সু 
306 


“আর স্মরণ কর, যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, 
'আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন, যে তাতে ফাসাদ 
করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার 
প্রশংসায় তাসবীহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা 
করছি। তিনি বললেন, নিশ্চয় আমি জানি যা তোমরা জান না।” 
[সূরা আল-বাকারাহ, আয়াত: ৩০] আল্লাহ তা'আলা বলেন, 


2599 এগ এ উল ভি 29৪ ৩৪৮০ ৬৯ 
5: ৪১৪৭] ধ ও SALE 38 05345 cl 


“হতে পারে কোন বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা 
তোমাদের জন্য কল্যাণকর । আর হতে পারে কোন বিষয় তোমরা 
পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ 
জানেন এবং তোমরা জান না।” [সূরা বাকারাহ, আয়াত: ২১৬] 


0 ৭১৩] ৯ ৬৮ 22 ১৯ Sl dl 0৯ b ১৯০ ও পেস্প 39 
॥ এ ৮-২94 91৯ 00০৯৯): ৭৩৯০০ 4০৯ শি এ 1 


307 


বিশুদ্ধে হাদিসে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল! জাহান্নামী কারা ও 
জান্নাতি কারা তা কি জানা গেছে? রাসূল বললেন “হ্যাঁ।” তারপর 
সে বলল, তাহলে কিসের ভিত্তিতে একজন আমলকারী আমল 
করবে? তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
“প্রত্যেক ব্যক্তিই তাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সে জন্য কাজ 
করবে। অথবা যা তার জন্য সহজ করা হয়েছে, তার জন্য কাজ 
করবে।”147 


সহীহ হাদীসে আরও এসেছে, 


SAAD ৩০০০৪ কত dl ৬০১৮৪ ক এস এত ভন এ 
॥ ৬৭০1৯৪০৪০০481) ৩৪ 


সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বললেন, “আল্লাহ তা“আলা 
ভালো জানেন তারা ভবিষ্যতে কি আমল করবে ।”145 


মুসলিমে শরিফে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


' বুখারী, হাদীস নং ৬৫৯৬, ৭৫৫১; মুসলিম, হাদীস নং ২৬৪৯। 


1ঞ বুখারী, হাদীস নং ১৩৮৩; মুসলিম, হাদীস নং ২৬৫৯। 
308 


রত 2 


১৩৪ ৬৯১ ELT ৮১৬০৪ ০৯১ ৬ ails Dal ২৩৭) ৪৯ dhl oh 
॥ ১০১০০ 3 ৯১৬ ails > Nal 


“আল্লাহ তা'আলা জান্নাতের জন্য কিছু অধিবাসী সৃষ্টি করেছেন। 
তাদের তিনি তার জন্যই সৃষ্টি করেছেন যখন তারা তাদের পিতার 
পৃষ্ঠে আর আল্লাহ তা'আলা জাহান্নামের জন্য কতক অধিবাসী সৃষ্টি 
করেছেন অথচ তারা তাদের পিতার পৃষ্ঠে”? 


সহীহ হাদীসে আরও এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


9195) 0৯1 ০০ ১৯১ ০০৩) ১০৪ bs LEH ০৯ ৩০০ ad ০৯১1) 
CEL ৯০৮ ৯১০৬৫ ১০৪০৪ ১এ। ০৭ ১ md ১৯০ 


“একজন লোককে দেখা যায়, সে বাহ্যিক দৃষ্টিতে জান্নাতি ব্যক্তি 
যে আমল করে সে উক্ত আমল করতে থাকে, অথচ সে 
জাহান্নামী। আর একজন ব্যক্তি বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, 
জাহান্নামী লোক যে আমল করে, সে উক্ত আমল করে অথচ সে 


1% মুসলিম, হাদীস নং ২৬৬২ 
309 


জান্নাতি ঠা? 


dl le Sy ১] ০০৪ ০০ ১০ ৩729 le এ ০ JE ১ 
1৯০1503৮৩১১ xs ps 4০ 4৮9 8193 ১9 ২4 ১০৬০০ 
৩1-৬৩-০০১১ ০৭ ৩০ এ) এ॥ ৩৩ Ur FS 

*:৬৪১১০।১০15 45 (৩7০৯ said - 5 


সহীহ গ্রন্থে আরও এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, “তোমাদের মধ্যে এমন কোন সত্তা নেই যার 
অবস্থান কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে তা আল্লাহ জানেন 
না।” এ কথা শোনে সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! 
তাহলে আমরা আমলা না করে ভরসা করে বসে থাকব না কেন? 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমরা 
আমল করতে থাক। তোমাদের যে জন্য সৃষ্টি করা হয়েছে, তা 
তোমাদের জন্য সহজ করা হয়েছে।” তারপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত তিলাওয়াত করেন- 


এ 6 55520) রা ৬৪ ৬৬, রো 
JUNKO ৬০০০ 45845 ও AL ক ও HL এ ty 


1» বুখারী, হাদীস নং ২৮৯৮, ৪২০২, ৪২০৭; মুসলিম, হাদীস নং ১১২। 
310 


[)* ০০ 


“কাজেই কেউ দান করলে, তাকওয়া অবলম্বন করলে, এবং যা 
উত্তম তা সত্য বলে গ্রহণ করলে, আমরা তার জন্য সুগম করে 
দেব সহজ পথ। আর কেউ কার্পণ্য করলে এবং নিজকে 
অমুখাপেক্ষী মনে করলে, আর যা উত্তম তাতে মিথ্যারোপ করলে, 
তার জন্য আমরা সুগম করে দেব কঠোর পথ।” [সুরা আল- 
লাইল, আয়াত: ৫-১০]15 এ ছাড়াও এ বিষয়ে আরও অনেক 
হাদিস রয়েছে। 


প্রশ্ন: দ্বিতীয় স্তর, আল্লাহ কর্তৃক তাকদীর লিপিবদ্ধ করার প্রমাণ 
কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 
Dil © ৩৬:৪০ lish Hs 


“আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে 
রেখেছি ৷” [সূরা ইয়াসিন, আয়াত: ১২] আল্লাহ তা'আলা বলেন, 


5 বুখারী, হাদীস নং ১৩৬২, ৪৯৪৫, ৪৯৪৬; মুসলিম, হাদীস নং ২৬৪৭ । 
311 


৫2৫6 


5 AUCH ও | ৩! খা নো ৩০ ঞ্া Gs ff 
v- O 54 Hl FE 


“তুমি কি জান না যে, আসমান ও যমীনে যা কিছু রয়েছে, আল্লাহ 
তা জানেন? নিশ্চয় তা একটি কিতাবে রয়েছে। অবশ্যই এটা 
আল্লাহর জন্য খুবই সহজ”। [সূরা হজ, আয়াত: ৭০] 


আল্লাহ তা'আলা মুসা আলাইহিসসালাম ও ফের'আউনের বিবাদ 
সম্পর্কে বলেন, 


39 03 LES ও 35 ০ ০5 HO ৫১5 IG CS IN 
Lor cova © SSN; 


“ফির‘আউন বলল, ‘তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কী”? 
মূসা বলল, ‘এর জ্ঞান আমার রবের নিকট কিতাবে আছে। আমার 
রব বিভ্রান্ত হন না এবং ভুলেও যান না'।” [সূরা তা-হা, আয়াত: 
৫১, ৫২] আল্লাহ তা'আলা বলেন, 


৫৬ মি G24 EEE মায়া এ 2, আর ভি 1৮৯ 
০০৪৪ ১ ০৯০০ ৩০ ৮ ৬ ৮৩ UES ১০ উঠা ও 45 ৯ 
[১:১৮] %€ 0৮55 EE ০০ BLS ও 315): ৩৪ 


312 


“এবং নারী তার গর্ভে যা ধারণ করে আর যা প্রসব করে তা 
হয় না কিংবা কমানো হয় না কিন্তু তা তো রয়েছে কিতাবে; 
নিশ্চয় তা আল্লাহর জন্য সহজ।” [সূরা ফাতের, আয়াত: ১১] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


১১ 319 ১৮19 241 ১০ 5০ Bl এ 9 31 ৮৮০ ০০ ০৮ ৬) 


॥ ০০২০) Lit শর 


“যত জীবন আছে, আল্লাহ তা'আলা তাদের অবস্থান কি জান্নাতে 
হবে না জাহান্নামে তা নির্ধারণ করে রেখেছেন এবং সে কি 
নেককার হবে নাকি বদকার হবে তাও তিনি লিপিবদ্ধ করে 
রেখেছেন ।”152 


সহীহ হাদীসে আরও এসেছে, 
৩৭] ০৪৯ ৩৬0৪১ | ৩৪ ld bias ৯ DL ৩৪ Bl ও 


Hrs ৮০৯118১৩০০৪ 09৩৯) ear উল এ ৯ 


15৫ বুখারী, হাদীস নং ১৩৬২; মুসলিম, হাদীস নং ২৬৪৭। 
313 


10৯০] 0 call ০০৯9 7১3৪ car জি bY: dl 
(৯৯) ৮৯০ ০০৬ (6) 215) 39 -(/০৯৮ (৩1০1) 2৩ 


সুরাকা ইব্‌ন মালিক ইব্ন জু'শুম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে বলেন, হে আল্লাহ 
রাসূল! আপনি আমাদের জন্য আমাদের দ্বীনকে স্পষ্ট করে বর্ণনা 
করে বলেন। যেন আজকেই আমরা নতুনভাবে জন্ম লাভ করছি। 
আমাদের আজকালকার আমল কি বিষয়ে? যে বিষয়ে কাগজ 
শুকিয়ে গেছে এবং তাকদীর নির্ধারণ হয়ে গেছে, নাকি ভবিষ্যৎ 
গড়ার জন্য আমল? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, “না, বরং যে বিষয়ে কলম শুকিয়ে গেছে এবং তাকদীর 
নির্ধারণ করা হয়েছে।” এ কথা শুনে সাহাবী বলল, “তাহলে 
আমল কি বিষয়ে?” তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, “তোমরা আমল কর। প্রত্যেকের জন্য তার 
আমল সহজ করা হয়েছে।” অপর এক বর্ণনায় এসেছে, “প্রত্যেক 
আমলকারীকে তার আমলের জন্য সহজ করা হয়েছে।”৯ এ 
ছাড়া আরও অনেক হাদিস এ বিষয়ের উপর বর্ণিত আছে। 


15 মুসলিম, হাদীস নং ২৬৪৮। 
314 


প্রশ্ন: লিপিবদ্ধ হওয়ার ক্ষেত্রে কয়টি তাকদীর অন্তর্ভুক্ত? 


উত্তর: লিপিবদ্ধ হওয়ার ক্ষেত্রে তাকদীরের অন্তর্ভুক্ত হচ্ছে, পাঁচটি 
তাকদীর, যা আল্লাহ তা'আলার ইলম এর সাথে সম্পৃক্ত। 


প্রথম তাকদীর: আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে 
তাকদীর লিপিবদ্ধ করা, যখন আল্লাহ তা'আলা কলম সৃষ্টি করেন। 
এটি সর্বপ্রথম তাকদীর । 


দ্বিতীয় তাকদীর: তকদীরে ওমরী বা জীবনব্যাপী তাকদীর। যখন 
আল্লাহ তা'আলা মানুষ থেকে প্রতিশ্রুতি নেন, 


[Ws lel (Ce এটি 
“আমি কি তোমাদের রব নই?” এ কথা বলে। 


তৃতীয় তাকদীর: এটাও “তাকদীরে ওমরী বা আয়ুঙ্কাল ব্যাপী 
তাকদীর’ যখন আল্লাহ তা'আলা মাতৃগর্ভে বীর্য থেকে সৃষ্টির 
সুত্রপাত করেন। 


315 


চতুর্থ তাকদীর: বাৎসরিক তাকদীর অর্থাৎ কদর রজনীতে যা 
লিপিবদ্ধ করেন। 


পঞ্চম তাকদীর: দৈনিক তাকদীর । আর তা হচ্ছে পূর্বোক্ত প্রতিটি 
তাকদীরকে যথা স্থানে বাস্তবায়ন করা । 


তকদীরে আযালী বা আদী তাকদীরের প্রমাণ 
প্রশ্ন: তকদীরে আযালীর প্রমাণ কী? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


১৩ ৩৪ PE ও 1 ও 3 ০) ও জলি ৬ এড 
[৭:১১] ধ ৫) ভিডি Jl 


“যমীনে এবং তোমাদের নিজদের মধ্যে এমন কোন মুসীবত 
আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ 
রাখি না।” [সূরা হাদিদ, আয়াত: ২২] 


সহীহ হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


বলেন, 


316 


A ০০ ০৪১৭) ০১৮ 3৫ 9 টা 941 alia Al Sh 
(৮৩ 4০ 4৯০০9: JG এ 


“আল্লাহ তা'আলা আসমান ও জমিনসমূহ সৃষ্টির পঞ্চাশ হাজার 
বছর পূর্বে মাখলুকের ভাগ্য নির্ধারণ করেন। আর তখন তাঁর 
আল্লাহর আরশ ছিল পানিতে ।:১” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


JG 51 9৩১ ০) Js 51: এ এল JDL 4৬ ৬৬ ৩ ৩১ ob 
(২০৬০1 7১0 ৯ ৮৬৯ Elis আর: 


“আল্লাহ তা'আলা প্রথম (যখন) কলমকে সৃষ্টি করেন, তখন তাকে 
বলেন, তুমি লিখ। তখন সে বলল, হে আমার রব! আমি কি 
লিখব? তিনি বললেন, তুমি প্রতি কিয়ামত অবধি প্রতিটি বস্তুর 
তাকদীর লিপিবদ্ধ কর।”'* হাদিসটি সুনানের কিতাবসমূহে 
বৰ্ণিত ৷” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


15 মুসলিম, হাদীস নং ২৬৫৩; মুসনাদে আহমাদ ২/১৬৯; তিরমিযী, ২১৫৬ । 


1১ মুসনাদে আহমাদ ৫/৩১৭; আবু দাউদ ৪৭০০; তিরমিযী, ২১৫৫। 
317 


CBS ৯৯০৯ lax intl 


“হে আবু হুরাইরা! যা কিছু সংঘটিত হবে, সে বিষয় লিখে কলম 
শুকিয়ে গেছে।” হাদিসটি বুখারিতে। 


প্রতিশ্রুতির দিনে যে ‘তাকদীরে ওমরী হয়েছে তার প্রমাণ 
প্রশ্ন: প্রতিশ্রুতির দিনে “তাকদীরে ওমরী’ হয়েছে তার প্রমাণ কি? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


১৪৮0 0৪ IL 8৯ xt of 5 ডে ৩০ ৬৩ ০৮1১0) 
রর রা » সা 
[145 :-১1০3] ® ৩345 bE 225% এন 


“আর স্মরণ কর, যখন তোমার রব বনী-আদমের পৃষ্ঠটদেশ হতে 
তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজদের 
উপর সাক্ষী করলেন যে, ‘আমি কি তোমাদের রব নই”? তারা 
বলল, "হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম ৷” [সুরা আরাফ, আয়াত: ১৭২] 


ইসহাক ইবন রাহওয়াই বর্ণনা করেন, 


1৯ বুখারী, হাদীস নং ৫০৭৬। 


318 


এক লোক বলল, হে আল্লাহর রাসূল! কর্ম কি নতুন করে শুরু 
হয়, নাকি পূর্বেই এ ব্যাপারে ফয়সালা গত হয়েছে? তখন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


০০ ০ wil kk ১৯১2, ০৪০ (১০ ৰস 23)১ | | ৬ hl ৩1) 
ad Ogre LE) ০৯ ০৬ ০১৪৯১ 5৭! ট ৮১7৯: ৩ aS ৪ ০৪ 
OU ৯১৭ ৩১০০৮) ০৯5 2 


“আল্লাহ তা'আলা যখন আদম সন্তানদের আদমের পৃষ্ঠ থেকে বের 
করেছেন। তাদের থেকে তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য 
নিয়েছেন। তারপর তাদের তিনি তার দুই হাতের তালুতে নিয়ে 
নেন। তারপর তিনি বলেন, এরা জান্নাতের জন্য, আর এরা 
জাহান্নামের জন্য। যারা জান্নাতি তাদের জন্য জান্নাতের আমল 
করা সহজ হবে। আর যারা জাহান্নামী তাদের জন্য জাহান্নামের 
আমল করা সহজ হবে”! 


15 বাইহাকী, আল-আসমা ওয়াস সিফাত, হাদীস নং ৩৩৬; তাফসীরে তাবারী, 


৯/৮০,৮১; তবে হাদীসটির সনদ দুর্বল। 
319 


i ০ HES aol ৩ শি জে ৬ আস ¥ 
4 ৩৪ EY হো FU ৩ ef 9৩ 9 এ 
[১৬৭ ৮91১৮] ্ঘ ও) 9] 324 


“আর স্মরণ কর, যখন তোমার রব বনী-আদমের পৃষ্ঠদেশ হতে 
তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজদের 
উপর সাক্ষী করলেন যে, ‘আমি কি তোমাদের রব নই”? তারা 
বলল, "হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম।” [সুরা আল-আ'রাফ, আয়াত: 
১৭২] এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি 
কারও পক্ষ থেকে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ 
আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে শুনেছি, তখন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


00 ৪১১ 4০ ০১৯০০ ৮৪৮ চৈ 01৯ ৪১৯ dy এ১৩ lo 
( ০৪০৪) 0৮ 0০45) ৮১১৯ cis 


“আল্লাহ তা'আলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন, তারপর 
সে পিঠের উপর হাত বুলিয়ে দেন, তারপর তা থেকে কতক 
সন্তান-সন্ততিকে বের করেন, তখন তিনি বলেন, এগুলোকে 


320 


আমল অনুযায়ী আমল করবে ।”1৯১ 


আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হলেন, তখন তার হাতে 
দু'টি কিতাব ছিল, তারপর তিনি বললেন, 


SH 03607801401 0৯ উ 3:0৩ ৭৩১৬৫। 0১৬ ও 93) 
৮৮০১ 241 0৮ এন কও এ] ০১ ০৮ AS as এ ৪৪ 
1০৯1০৮০৩৪৪৪ 391০৯ ১০৪ ১৩০৯ ৬ এল তি pels) তি 
sly ১৬ ০৯ ll ক ০০৬]। ০১ ০০ PS lia: ds ও SYN 
7 pes 282 ১)৯ ৯৮ ১৬০৯ ৬ ৩৯০০৮৩০১০৮৬ 
0০ ০০6৮ ০৩ pl IN ৩! এএ। 4৯5 ৪০৯০] শি ৯৩০০ JG 
ও ob 2371 ১৯ ৬৭৯ এ 4 LL Clo 91৯991১১০০০" 
১৩১৪ Sf ৬৯০ ৩19১৬] এ৯ ১০৯ এ লজ Ul Ce ৩১ ৩০ 
৩১০১ all ৩০৯১ ১১ 9৩ ৯৩৯০০ ৯০৩ ০০০ lS এ ৯০ 

॥ ০৯41 3০১১ এ 


15 মুসনাদে আহমাদ ১/৪৪; আবুদাউদ ৪৭০৩, ৪৭০৪; তিরমিযী ৩০৭৫; 
মুস্তাদরাকে হাকিম, ২/৩২৪, ৩২৫; ইবন আবী আসেম, আস-সুন্নাহ, হাদীস নং 


১৯৬, ২০১। হাদীসটি সহীহ । 
321 


“তোমরা কি জান এ দুটি কিতাব কিসের? আমরা বললাম, না হে 
আল্লাহর রাসূল, তবে যদি আপনি আমাদের জানান। তারপর তিনি 
তার ডান হাতে যে কিতাব আছে সে বিষয়ে বলেন, এটি আল্লাহ 
রাব্বুল আলামীনের পক্ষ হতে কিতাব, এটিতে জান্নীতিদের এবং 
তাদের বংশ ও বাপ-্দাদাদের নাম রয়েছে। তারপর সবশেষে 
সংক্ষিপ্ত করা হয়েছে। তাতে কোনো প্রকার বাড়ানো হবে না এবং 
তাতে কোনো প্রকার কমানোও হবে না। তারপর তিনি তার বাম 
হাতের কিতাবের বিষয়ে বললেন, এটি আল্লাহ রাব্বুল আলামীনের 
পক্ষ হতে একটি কিতাব যাতে জাহান্নামীদের নাম, তাদের বাপ- 
দাদা ও বংশের লোকদের নাম লিপিবদ্ধ করা হয়েছে। তারপর 
সবশেষে সংক্ষিপ্ত করা হয়েছে, এতে আর বাড়ানোও হবে না, 
কমানোও হবে না। সাহাবীগণ বললেন, যদি বিষয়টি 
ফায়সালাকৃতই হয় তাহলে আমল কিসের জন্য? তখন তিনি 
বললেন, তোমরা সঠিকভাবে সরলপথে কাজ করে যাও এবং 
আল্লাহর নৈকট্য অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাও। কারণ, 
জান্নাতিকে অন্য যে আমলই করুক না কেন জান্নাতের আমল 
দ্বারা শেষ করা হবে । আর জাহান্নামীকে অন্য যে কাজই করুক না 
কেন জাহান্নামীদের আমল দ্বারাই ইতি টানা হবে। তারপর 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দু'টিকে ঝাঁড়া দিয়ে 
কিতাব দুটিকে ফেলে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 


322 


আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমাদের প্রভু বান্দাদের ব্যাপার 
বহু আগেই শেষ করেছেন। তাদের একটি দল জান্নাতি, আর 
অপর দলটি জাহান্নামী ।”1”% ইমাম তিরমিযি বলেন, এ হাদিসটি 
হাসান সহীহ গরিব। 


তকদীরে ওমরীর দলীল যা বীর্য থেকে সৃষ্টির শুরুতে নির্ধারণ করা 
হয় 


প্রশ্ন: তকদীরে ওমরী যা বীর্য থেকে সৃষ্টির শুরুতে নির্ধারণ করা 
হয়, তার প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলার বাণী: 


25৫৫ 995 ও 8৯12 ২09 BN 95০৪ খু 2৪ BE 
[৮৭1০1] ও ভরা 92 00515১44919 ১৪ 
“তিনি তোমাদের ব্যাপারে সম্যক অবগত। যখন তিনি 


তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা 
তোমাদের মাতৃগর্ভে ভ্রণরূপে ছিলে । কাজেই তোমরা আত্মপ্রশংসা 


12 তিরমিযী, হাদীস নং ২১৪১; মুসনাদে আহমাদ ২/১৬৭। হাদীসটি হাসান। 
323 


করো না। কে তাকওয়া অবলম্বন করেছে, সে সম্পর্কে তিনিই 
সম্যক অবগত।” [সূরা নজম, আয়াত: ৩২] 


বুখারি ও মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


de ৩১২০০২২০৩১২ ৩০৭) শা ০০ ও ২৪৩ তত FS ON 
914 Es এ এপ! ১০1০ SUS Jie ns ০৮৪ ০৬৫১ Jo 
Elly ০৮০9 ১১ ০২০৪১ এ) ০১১ অর্ভ৪ ০০৬ ৮১১৮৪ 
৪৯১4৯ ৩১৯৩ এ ০৮ x ad Sl ০:০৪ এ) 
315 ৬৬০ ১ ০৯ ৯ এ SES ade ৮৯ EDS) 
৩৯১6০১31৬৯১ এক ৩৮৪ ৩৮১ ৯ ০০৯ ০০৯1৭ 

(৪1০২১ LH 0৯1 ০০ ০ ৯১৫০ 


“তোমাদের যে কাউকে সৃষ্টির ধরণ হল, তার মায়ের পেটে চল্লিশ 
দিন পর্যন্ত বীর্য আকারে অবস্থান করে। তারপর তা আলাকায় 
পরিণত হয়, তারপর তা গোস্তের টুকরায় পরিণত হয়। তারপর 
আল্লাহ তা'আলা তার নিকট ফেরেশতাকে প্রেরণ করে। সে তার 
মধ্যে রুহকে নিক্ষেপ করে। তখন চারটি বিষয় লিপিবদ্ধ করার 
জন্য নির্দেশ দেয়। তার রিজিক, হায়াত, আমল ও নেককার নাকি 


324 


বদকার। আমি সে সত্তার কসম করে বলছি যিনি ছাড়া কোনো 
সত্য ইলাহ নেই, একজন ব্যক্তি জান্নাতি লোক যে আমল করে তা 
করতে থাকে, তারপর দেখা যাবে, তার মধ্যে এবং জান্নাতের 
মধ্যে এক বিঘাত পরিমাণ দূরত্ব থাকে। ঠিক সে মুহূর্তে সে 
জাহান্নামীদের আমলের মত আমল করতে থাকে । ফলে তাকে 
জাহান্নামে প্রবেশ করানো হবে। আর তোমাদের কেউ আছে, সে 
জাহান্নামীদের মত আমল করতে থাকে!০, তার মধ্যে এবং 
জাহান্নামে মধ্যে এক বিঘাত পরিমাণ দূরত্ব থাকে। তখন তার 
উপর তার ভাগ্য অগ্রগামী হয়, তখন সে জান্নাতি যে আমল করে 
সে আমল করতে থাকে । তারপর তাকে জান্নাতে প্রবেশ করানো 
হয়” । 


এ বিষয়ে একাধিক সাহাবী থেকে এ বর্ণনা ছাড়াও আরও অনেক 
বর্ণনা বিভিন্ন বর্ণনায় ও বিভিন্ন শব্দে বর্ণিত আছে। তবে সব 
বর্ণনার অর্থ এক ও অভিনন। 


1 অন্য হাদীসে জান্নাতের আমল বা জাহান্নামের আমল সম্পর্কে যা বলা 
হয়েছে তা মূলত: মানুষের বাহ্য দৃষ্টিতে এ রকম মনে হবে। বাস্তবে তা নয়। এ 
ব্যাপারে অন্য হাদীসে ব্যাখ্যা এসেছে। দেখুন, মুসলিম, হাদীস নং ২৬৬২। 
[সম্পাদক] 

325 


কদর রজনীতে বাৎসরিক বাজেট নির্ধারণের প্রমাণ 
প্রশ্ন: কদর রজনীতে বাৎসরিক বাজেট নির্ধারণের প্রমাণ কী? 
উত্তর: আল্লাহ তা'আলা র বাণী: আল্লাহ তা'আলা বলেন, 


€ ও) ৩৬০৮ ES এ ৩৮৪ উন ও এ PSF ৩০৪ US 
[oct ul] 


“সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়, 
আমার নির্দেশে । নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী।শ্‌সুরা দুখান, 
আয়াত: ৪, ৫] আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 


i> 15 or HIB LI ৩০১৪ এল ও ৮৮7৩০ ৯২) 
(৩১৬ 45 ৩১৬ Je 0৮০1৯ ০৮9 5) 


মূল কিতাব (লোওহে মাহফুয) থেকে এ বছর হায়াত, মাউত, 
রিজিক, বৃষ্টি ইত্যাদি যা যা সংঘটিত হবে তা লিখা হয়। এমন কি 
হাজীদের নামও লিখা হয়ে থাকে। বলা হয়, অমুকে হজ করবে, 
অমুকে হজ করবে” ইত্যাদি। একই কথা হাসান সাঈদ ইবনে 
যুবাইর, মুকাতিল, আবু আব্দুর রহমান আস-সুলামী প্রমুখ বলেন। 


326 


প্রশ্ন: প্রতি দিনের তাকদীরের প্রমাণ কী? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 
MO IEG RHE) 


“প্রতিদিন তিনি তাঁর কোনো না কোনো শান বা মর্যাদাপূর্ণ অবস্থার 
উপর আছেন।” [সুরা আর-রাহমান, আয়াত: ২৯] 


আনহুমা বলেন, 


1০৯ 2১9৪ ০৯ ০৬৩১ ৮৩ 8১ ০০ ৬১৬৪ by ds 4)। ৪1৯ 4 oh 
FE ১ ৯৮ 9৪৮৮০ ৩৩০১ 2৩১১৩ px SF 4১ ০৮৩ 39 SUS, ১১ al 
৬১১ ৮৩৯ be Jaap, ৩০৯০ ১৯9 9 এটিও BY BSF er ৯৮৪ 
JD) ৩০ Jr ১৪১০। বটি গর ও ৯১৯ 79 চি? J 2৯ 
4০ 0 ls ৬৩০ SDN ds BUA SAM ISN ৯৯১০ ৬:৮৭ 
15 ces Bl ৬০) ০০৬৯ ০9১ rs 99 ০০৪ ৬৯৮৪ Brod CA 
এ ০ ৩০ ১১৩০ DSK (৩৪. ES ৬ ৮০৯৩ US আ)এ 

(১০9 4১৩৩ ০০০ ১৯ ও 

327 


“আল্লাহ তা'আলা লাওহে মাহফুষকে সৃষ্টি করেছেন সাদা মণি- 
মুক্তা থেকে। তার উভয় দিক লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরী। তার 
তিনি তাঁর প্রতি দৃষ্টি দেন। প্রতি দৃষ্টিতে তিনি যা চান সৃষ্টি করেন 
এবং যা চান বাস্তবায়ন করেন। সৃষ্টি করেন, রিযিক দেন, জীবন 
দেন, মৃত্যু দেন, ইজ্জত দেন এবং বে-ইজ্জত করেন। আল্লাহ 
তা'আলার বাণী, “তিনি প্রতিদিন কোনো মর্যাদাপূর্ণ অবস্থায় 
আছেন।”'গ আর এ তাকদীরগুলো (প্রতি দৃষ্টিতে সৃষ্টি করা, 
বিস্তারিত বর্ণনা মাত্র, যেই আযালী বা প্রথম তাকদীর লেখার জন্য 
আল্লাহ তা'আলা কলম সৃষ্টির পর লাওহে মাহফুষে লেখার নির্দেশ 
দিয়েছিলেন। আল্লাহ তা'আলার বাণী- 


[ASN 3952 LES ৩৮৫৩ Gj) 


“নিশ্চয় আমরা অনুলিখন করে নিতাম তা যা তোমরা আমল 
করতে”। [সুরা আল-জাসিয়াহ: ২৯] এর এ রকমই ব্যাখ্যাই 
করেন, ইব্‌ন আব্বাস ও ইব্‌ন ওমর রাদিয়াল্লাহু আনহুম। আর 
এসবই মহান আল্লাহর ইলম বা জ্ঞান নামক গুণের বহিঃপ্রকাশ। 


19 মুস্তাদরাকে হাকিম, ২/৪৭৪। কিন্তু এর সনদ দুর্বল। 
328 


ভালো বা মন্দ নির্ধারিত হয়ে যাওয়ার দাবি কি? 


প্রশ্ন: পূর্বেই ভালো কি মন্দ এবং ভাগ্যবান ও হতভাগা নির্ধারণ 
হওয়ার চাহিদা বা দাবি কী? 


উত্তর: সকল আসমানি কিতাব ও নবীর সুনাত এ বিষয়ে একমত 
যে সৃষ্টির পূর্বে ভাগ্য নির্ধারণ হওয়া মানুষকে আমল করতে বারণ 
করে না এবং হাত পা গুটিয়ে বসে থাকতে বাধ্য করে না। বরং 
প্রতিটি মানুষকে নেক আমল করা এবং আল্লাহ সন্তুষ্টি লাভের 
জন্য আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা আবশ্যক করে। এ কারণেই 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদের 
ভাগ্য নির্ধারিত ও লিপিবদ্ধ হওয়া এবং কলম শুকিয়ে যাওয়া 
লিখিত ভাগ্যের উপর ভরসা করব না এবং আমল করা ছেড়ে দেব 
না? তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 


আখু। (209 ৮০০০৮ YG 3 ০০ (91913) 


“না তোমরা আমল করা চালিয়ে যাও। তোমাদের প্রত্যেকের জন্য 
(তাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তা) সহজ করে দেয়া হয়েছে।” 
তারপর তিনি “সুতরাং যে দান করল ও তাকওয়া অবলম্বন করল, 


329 


---- আয়াতটি তেলাওয়াত করলেন। 


বস্তুত আল্লাহ তা'আলা মানুষের তাকদীর নির্ধারণ করেছেন এবং 
কিছু উপায়-উপকরণও সহজ করে দিয়েছেন। তিনি দুনিয়া ও 
আখিরাতের কর্মকাণ্ডের জন্য যে সকল উপায়-উপকরণ সুগম করে 
দিয়েছেন তাতে তাঁর রয়েছে প্রজ্ঞার স্বাক্ষর। আর আল্লাহ তা'আলা 
দুনিয়া ও আখেরাতে তার সৃষ্টির যাকে যে জন্য সৃষ্টি করেছেন 
তার জন্য সেখানে পৌঁছার যাবতীয় উপায়-উপকরণ সহজ করে 
দিয়েছেন। এ সব উপকরণ তার জন্য সহজ করা এবং নাগালের 
মধ্যে রাখা আছে। সুতরং যখন কোনো বান্দা এ কথা বুঝতে 
পারবে যে, তার আখিরাতের কল্যাণ এ সব উপায়-উপকরণের 
সাথে সম্পৃক্ত, তখন সে এ সব উপায়-উপকরণ অবলম্বন করতে 
আরও বেশি আগ্রহী হবে এবং অধিক চেষ্টা চালাবে । এর থেকেও 
বেশী চেষ্টা চালাবে তার দুনিয়ার উপায়-উপকরণ ও দুনিয়ার স্বার্থ 
সিদ্ধির ব্যাপারে । সাহাবীগণের মধ্যে সে সাহাবী এ বিষয়টি খুব 
ভালোভাবেই বুঝতে সক্ষম হয়েছিলেন যখন তিনি তাকদীরের 
উপর বর্ণিত হাদীসসমূহ শুনলেন তখন বললেন, 


(oN নিক ১১০৫৮) 


330 


“বর্তমানের চেয়ে আগে আমি এত বেশী পরিশ্রমী ছিলাম না।152” 
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Uz 39 DL ১০০9 ৬৬৪ ৩ ৬০০৮1) 


“যা তোমার উপকারে আসবে তার প্রতি মনোযোগী হও এবং 
আল্লাহর সাহায্য কামনা কর, আর অক্ষম হয়ো না।”19 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো 
যে, যে ওষধ দ্বারা আমরা চিকিৎসা করি এবং যে ঝাঁড়-ফুঁক দ্বারা 
আমরা ঝাড়-ফুক নেই, তা কি আল্লাহ তা'আলার তাকদীরকে 
পরিবর্তন করতে পারবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, 


4381 a3 ০ ৬৪৯) 


19 অর্থাৎ তাকদীরের উপর বর্ণিত হাদীসসমূহ শুনে তিনি আরও অধিক 
পরিমান আমল করতে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করার ব্যাপারে সচেষ্ট ছিলেন। 
কারণ, তিনি বুঝতে পেরেছিলেন যে, যদি এটা করতে তিনি সমর্থ হন তবে 
এর অর্থ হবে যে তাকে জান্নাতের জন্য তৈরী করা হয়েছে। সুতরাং তার কাজ 
হবে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাওয়া । [সম্পাদক] 


19 মুসলিম, হাদীস নং ২৬৬৪; ইবন মাজাহ, হাদীস নং ৭৯। 
331 


“এ গুলো সবই তাকদীরের অংশ” অর্থাৎ আল্লাহ্র ফায়সালা । 
অর্থাৎ আল্লাহ তা'আলা কল্যাণ ও অকল্যাণ এবং প্রত্যেকটির 
উপায়-উপকরণ গ্রহণের ফায়সালা করে রেখেছেন। 


তৃতীয় স্তর অর্থাৎ আল্লাহর সর্বব্যাপী ইচ্ছার প্রতি ঈমান আনার 
প্রমাণ 


প্রশ্ন: তৃতীয় স্তর অর্থাৎ আল্লাহর সর্বব্যাপী ইচ্ছার প্রতি ঈমান 
আনার প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 
[৫৭:5৫] GO ৩৮৮৬৭ ৩০ HIG AY SE LG Ys 


“আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব 
আল্লাহ ইচ্ছা করেন”। [সূরা তাকওয়ীর, আয়াত: ২৯] 


বণ ASIN ধা নত ILO ৩০ 45$ 155 HE Ys 


[FE 


1৫ মুসনাদে আহমাদ ৩/৪২১; তিরমিযী, হাদীস নং ২০৬৫; ইবন মাজাহ, 


হাদীস নং ৩৪৩৭। 
332 


“আর কোন কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে, “নিশ্চয় 
আমি তা আগামীকাল করব’ তবে 'আল্লাহ যদি চান'।” [সূরা 
কাহাফ, আয়াত: ২৩, ২৪] আল্লাহ তা'আলা আরও বলেন, 


rt ক] 3৮৪০৫ ৯০০ PE ৩৩০ এ ১০৯ 


“আল্লাহ যাকে চান, তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে চান তাকে 
সরল পথে অটল রাখেন।” [সুরা আন'আম, আয়াত: ৩৯] আল্লাহ 
তা'আলা আরও বলেন, 


[৭,0০০] € ৪৯০ ই এলে গা নও 553 


“আর যদি আল্লাহ চাইতেন, তোমাদের সকলকে এক জাতিতে 
পরিণত করতেন।” [সূরা নাহাল, আয়াত: ৯৩] 


[৭০:3১] ধ © 49123 201 ৩০০৫ গঞঠা AG 55 


“আর আল্লাহ যদি চাইতেন, তাহলে তারা লড়াই করত না। কিন্তু 
আল্লাহ যা চান, তা করেন।” [সূরা বাকারাহ, আয়াত: ২৫৩] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 


335 


ii 2 {Le TAY BUS 35) 


“আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ 
করতে পারতেন।” [সুরা মুহাম্মাদ, আয়াত: ৪] আল্লাহ তা'আলা 
আরও বলেন, 


MENG 59৫1 445 


“তিনি যা চান তা করেন।” [সুরা বুরুজ, আয়াত: ১৬] আল্লাহ 
তা'আলা আরও বলেন, 


NCL OLED ০৫০১৫ 4589৬555099 
“তাঁর ব্যাপার শুধু এই যে, কোন কিছুর হওয়া চাইলে, শুধু বলেন, 
হও’ আর তাতেই তা হয়ে যায়।” [সূরা ইয়াছিন, আয়াত: ৮২] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 

[5,২0০] 0 853 ১৩০ “65602457225 পুচ) 
“যখন আমি কোন কিছু ইচ্ছা করি, তখন আমার কথা হয় কেবল 
এই বলা যে, ‘হও’, ফলে তা হয়ে যায়”। [সূরা নাহাল, আয়াত: 


334 


৪০] আল্লাহ তা'আলা আরও বলেন, 


০ ৩98 55 পে) 4০৬০ CAS এ ও ৯8৩৩) 
[৭০7৬১] ধ ০ ৩৩০ 4৯০ I 
“সুতরাং যাকে আল্লাহ হিদায়াত করতে চান, ইসলামের জন্য তার 


বুক উনুক্ত করে দেন। আর যাকে ভ্রষ্ট করতে চান, তার বুক 
সঙ্ধীর্ণ-সঙ্কুচিত করে দেন,” [সুরা আনআম, আয়াত: ১২৫] 


অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


AS bra Sl AS 2 el ৩০ (৮ 8০ ০১) 
(৮১ 


অন্তরের মত, তিনি যেভাবে ইচ্ছা তা নড়া ছাড়া করেন।15” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপত্তকার কোলে 
সাহাবীগণের ঘুমিয়ে পড়ার ব্যাপারে বলেন, 


19 মুসলিম, হাদীস নং ২৬৫৪। 
335 


॥ ০২৬ ৩০৯ bys ০৩ ৩১৯৯1১০1০০৪ এ dl ol 


“আল্লাহ তা'আলা তোমাদের রুহকে যখন তিনি চান কবজ করেন, 
আবার যখন তিনি চান তোমাদের রুহকে তোমাদের দেহে ফিরিয়ে 
দেন৷” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
(se es day Od ০415582919৯ 15521) 


“তোমরা সুপারিশ কর, তাহলে তোমাদের বিনিময় দেয়া হবে, 
আল্লাহ তা'আলা তার রাসূল এর মুখ দিয়ে যা চান তার ফায়সালা 
করে দেবেন ।”15 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
(০১০২ 48 sls bs: 1053 ১০১৩১ ৮৩9 abt এজ ৩1955 ১) 


“তোমরা এ কথা বলও না, আল্লাহ যা চান এবং অমুক যা চান। 


1% বুখারী, হাদীস নং ৫৯৫, ১৪৭১। 


15 বুখারী, হাদীস নং ১৪৩৩; মুসলিম, হাদীস নং ২৬২৭। 
336 


তবে তোমরা বল, আল্লাহ তা'আলা একা যা চান 1৮165 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
॥ ১840 উ 4852217৬৩40 ১৪ ৩০) 


“আল্লাহ তা'আলা যার কল্যাণ চান, তাকে আল্লাহ তা'আলা দ্বীনের 
বুঝ দান করেন।”1% 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


১৮29241১119 SS 02 Lal 4৮-১154101 1১1) 
উঠ ০০ SE রর ০ 
(8৪ ৫:১9 


“যখন আল্লাহ তা'আলা কোনো জাতির উপর দয়া করার ইচ্ছা 
করেন, তখন সে জাতি হতে তাদের নবীকে উঠিয়ে নেন। আর 
যখন আল্লাহ তা'আলা কোন জাতির ধ্বংস চান, তখন তাকে শাস্তি 
দেন, আর তাদের নবীকে তখন জীবিত রাখেন।”7০ ইত্যাদি 
আল্লাহর সর্বব্যাপী ইচ্ছা ও ইরাদা বর্ণনা করে অসংখ্য অগণিত 


1ঞ মুসনাদে আবি দাউদ আত-ত্বায়ালেসী, হাদীস নং ৪৩১। 
1% বুখারী, হাদীস নং ৭১, ৩১১৬, ৭৩২১; মুসলিম, হাদীস নং ১০৩৭। 


170 মুসলিম, হাদীস নং ২২৮৮। 
337 


হাদীসই রয়েছে। 


যার প্রতি সন্তুষ্ট নয় এবং যাকে মহব্বত করে না, তাকে আল্লাহ 
তা'আলা কীভাবে চাইলেন? এ কথার উত্তর। 


প্রশ্ন: আল্লাহ তা'আলা স্বীয় নাযিলকৃত কিতাবে এবং তাঁর রাসূলের 
জবানে আমাদের জানান এবং তার গুণাগুণ থেকে আমরা জানতে 
পারি যে, তিনি মুহসীন, মুত্তাকী ও ধৈর্যশীলদের মহব্বত করেন 
এবং যারা ঈমান আনে ও নেক আমল করে তাদের মহব্বত 
করেন। তিনি কাফের যালেমদের মহব্বত করেন না। তিনি তার 
বান্দাদের জন্য কুফর ও ফ্যাসাদকে পছন্দ করেন না। অথচ এ 
গুলো সবই হয়ে থাকে আল্লাহ তা'আলা এর ইচ্ছায় এবং চাওয়ার 
উপর ভিত্তি করে। আল্লাহ তা'আলা যদি চাইত, তাহলে কিছুই হত 
না। কারণ, আল্লাহ তা'আলা এর রাজত্বে তিনি যা চান না, তা 
কখনোই হয় না। তাহলে এ কথার উত্তর কী? যা আল্লাহ তা'আলা 
পছন্দ করেন না এবং মহব্বত করেন না তা কিভাবে সংঘটিত 
হয়? 


উত্তর: মনে রাখতে হবে, হাদিস কুরআনে ইরাদা শব্দটি দুটি অর্থে 
ব্যবহার হয়: 


338 


একটি হল, ইরাদা কাওনীয়া কাদারিয়া বা “জাগতিকভাবে নির্ধারিত 
তাকদীর অনুযায়ী চাওয়া”। এটির মধ্যে এবং মহব্বত ও সন্তুষ্টির 
মধ্যে কোন বাধ্য-বাধকতা নেই। কুফর ও ঈমান, ইবাদত ও 
নাফরমানি পছন্দনীয় ও অপছন্দনীয় সবই এ প্রকারের ইরাদা বা 
চাওয়ার অন্ত্ভুক্ত। এ ধরনের ইরাদা থেকে কোনো প্রকারে কারও 
পক্ষে রেহাই পাওয়ার সুযোগ নেই। যেমন- আল্লাহ তা'আলা 
বলেন, 


রা রর সিরা MAE রা তারা Eg LE 2 
০৫৫ ১4445801352 ০০ 2০৯৬ ০০০০ TISAI ডা ১০ ০ ৯ 
[No ele © Es Ee 52 


বুক উন্মুক্ত করে দেন। আর যাকে ভ্রষ্ট করতে চান, তার বুক 
সঙ্ধীর্ণ-সঙ্কুচিত করে দেন।” [সুরা আনআম, আয়াত: ১২৫] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
LN ১৩৬] 865 401৩5 | OLS 95 এও গুতা ১৫) 


“আর আল্লাহ যাকে ফিতনায় ফেলতে চান, তুমি তার পক্ষে 


আল্লাহর বিরুদ্ধে কিছুরই ক্ষমতা রাখ না।” [সুরা মায়েদা, আয়াত: 
339 


৪১] ইত্যাদি অন্যান্য আয়াত ৷ 


দ্বিতীয় প্রকার ইরাদাহ হল, ইরাদাহ দ্বীনীয়া ও শর'ঈয়াহ বা 
'দ্বীনীভাবে শরী'আত অনুযায়ী চাওয়া”। এ প্রকারের 'ইরাদাহ 
আল্লাহ তা'আলার সন্তুষ্টি ও মহব্বতের সাথে সম্পৃক্ত। আল্লাহ 
তা'আলা এর চাহিদা অনুযায়ীই বান্দাদের আদেশ দেন এবং 
নিষেধ করেন। যেমন আল্লাহ তা'আলা বলেন, 


[AS 3১2] ধ উ 7০254293970 DY 
“আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান এবং আল্লাহ তোমাদের 
জন্য কঠিন করতে চান না।” [সুরা আল-বাকারাহ, আয়াত: ১৮৫] 
০5৫9 ALG ৩৪ এস ৩ (ও এ GED BT ০) 

[৫7:2০50]€ O25 0৩ 20 ০2০ 
“আল্লাহ চান তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করতে, 
তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের আদর্শ প্রদর্শন করতে এবং 


তোমাদের তাওবা কবুল করতে। আর আল্লাহ মহাজ্ঞানী, 
প্রজ্ঞাময় ৷” [সূরা নিসা, আয়াত: ২৬] 


340 


এ প্রকারের ইরাদার অনুকরণ-অনুসরণ করা, প্রথম প্রকার 
কেবল সম্ভব। [অর্থাৎ এটা কখনই আল্লাহর প্রথম প্রকার ইরাদার 
বাইরে সংঘটিত হয় না।] সুতরাং যে মুমিন আল্লাহর আনুগত্য 
করে তার ক্ষেত্রে উভয় প্রকার ইরাদা প্রযোজ্য। আর যে কাফের 
নাফরমান তার ক্ষেত্রে শুধু “ইরাদায়ে কাওনিয়া” বা জাগতিকভাবে 
পূর্ব নির্ধারিত তাকদীর’ প্রযোজ্য। আল্লাহ তা'আলা তাঁর 
এবং তার হিদায়েতের অনুসরণ করার প্রতি ডাকেন। যেমন 
আল্লাহ তা'আলা বলেন, 


{© mE ৮০৮ ILE ৩৩ SHG PLATS BU es BG ) 
[co : S32] 


“আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে 
ইচ্ছা হিদায়াত দেন সরল পথের দিকে।” [সূরা ইউনুস, আয়াত: 
২৫] 

আয়াতে আল্লাহ তা'আলা দাওয়াতকে ব্যাপক করেন। কিন্তু 


341 


হেদায়েত লাভকে যাকে চান তার জন্য আল্লাহ তা'আলা খাস 
করেন। 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


৬৭ ৩৪ 2৩ ৮6 ০৪০ ৩ IS ওক 0 % এড ও 


[২ ০] 


“নিশ্চয় তোমার রব অধিক অবগত তার সম্পর্কে, যে তাঁর পথ 
থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি অধিক অবগত হিদায়াতপ্রাপ্তদের 
সম্পর্কে।” [সুরা আন-নাজম, আয়াত: ৩০] 


তাকদীরের উপর ঈমান আনার চতুর্থ স্তর অর্থাৎ আল্লাহ যে 
সবকিছুর সৃষ্টি কর্তা এ বিষয়ের উপর প্রমাণ 


প্রশ্ন: তাকদীর বিষয়ে ঈমান আনার চতুর্থ স্তর অর্থাৎ আল্লাহ 
সবকিছুর সৃষ্টিকর্তা সে বিষয়ের প্রমাণ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 
[7৫০১] ও IG +৬৯ FF ৯5৪৬১ ৬ ৬৯ এ) 


342 


“আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্বাবধায়ক ৷” 
[সূরা যুমার, আয়াত ৬২:] আল্লাহ তা'আলা বলেন, 


[1:৮৬] ০৯১৭ LT ৩০৫১১ এ সু৪ ৬৬ ৩০ IY 


“আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে 
আসমান ও যমীন থেকে রিয্ক দিবে?” [সুরা ফাতের, আয়াত: ৩] 
আল্লাহ তা'আলা বলেন, 


[1:১5] 455 ৩2 BS DE BE 556 এা 25195) 


“এ আল্লাহর সৃষ্টি; অতএব আমাকে দেখাও, তিনি ছাড়া আর যারা 
আছে তারা কী সৃষ্টি করেছে!” [সুরা ফাতের, আয়াত: ৩] আল্লাহ 
তা'আলা বলেন, 


১৪ ৪ টি টু রঃ মি রর S 2০ রঃ = রত খা fy 
[te 0200 5৬৪ 2 EIS ৩০ ৬৫ ৩৫৫৫৪ 


তোমাদেরকে রিযক দিয়েছেন। এরপর তিনি তোমাদের মৃত্যু 
দেবেন, পরে আবার তোমাদের জীবন দেবেন। তোমাদের 
শরীকদের মধ্যে এমন কেউ আছে কি, যে এ থেকে কোন কিছু 


343 


করতে পারবে?” [সুরা রুম, আয়াত: ৪০] আল্লাহ তা'আলা বলেন, 
[৭7:১৮] KO SME LG iS 4; 


“আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যা কর।” [সূরা 
আস-সাফফাত: ৯৬] আল্লাহ তা'আলা বলেন, 


[০:১৪] OE le HATO GE ১9 5 ¥ 


“কসম নাফসের এবং যিনি তা সুসম করেছেন। অতঃপর তিনি 
তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া 
সম্পর্কে ।” [সূরা রুম, আয়াত: ৪০] আল্লাহ তা'আলা বলেন, 


(Oil SB DTG JS ৩০ SHE GE আআ ৩০) 
[$/,:-১1১০১] 


“যাকে আল্লাহ হিদায়াত করেন সেই হিদায়াতপ্রাপ্ত আর যাদেরকে 
তিনি পথভ্রষ্ট করেন তারাই ক্ষতিগ্রস্ত ৷” [সূরা আরাফ, আয়াত: 
১৭৮] আল্লাহ তা'আলা বলেন, 


৫] তেও ও এও এটা AGO I) 
[4:০7] Seals SL থা 


344 


“কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং 
তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন। আর তোমাদের কাছে 
কুফরী, পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন।” 
[সূরা হজরাত, আয়াত: ৭] 


ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তার “খালকু আফ'আলিল ইবাদ’ নামক 
গ্রন্থে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


॥ ০০০০১ Slo EF ৮০০ 481৩1 
“আল্লাহ তা'আলা প্রতিটি কর্ম ও কর্মকারকে সৃষ্টি করেন” 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
(৯৯০) ৬3 ৬3৩1৫) ৩৯০৪৬৪১০৬১৩ ৬০৪ 2h ॥ 


“হে আল্লাহ! তুমি আমার অন্তরে তাকওয়া দাও এবং অন্তরকে 
পবিত্র কর, আর তুমি হলে, উত্তম যে তা পবিত্র করে। নিশ্চয় 


171 বুখারী, খালকু আফ'আলিল ইবাদ, হাদীস নং ৭৩। 
345 


তুমি তার অভিবাবক ও তার মাওলা ।17” ইত্যাদি অন্যান্য হাদীস। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী 5 74319) 
॥ 211 ১০) 7219 এ১-১ ‘আর কল্যাণ সবই তোমার হাতে আর 
ক্ষতি তোমার দিকে নয়””১ এ কথার অর্থ 


প্রশ্ন: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী ০১1) ॥ 
(| ৬) ৮১15 ৬০ ও এ “কল্যাণ সবই তোমার হাতে আর 
ক্ষতি তোমার দিকে নয়’ এ কথার অর্থ কী? অথচ আল্লাহ 
তা'আলা প্রতিটি বস্তুর অষ্টা। 


উত্তর: এর অর্থ হল, আল্লাহ তা'আলা যাবতীয় কর্ম তার থেকে 
প্রকাশ পাওয়া ও কর্মের সাথে তার গুণান্বিত হওয়ার দিক 
বিবেচনায় শুধুই কল্যাণকর, তাতে কোনোভাবেই ক্ষতির যোগ 
নেই। কারণ, আল্লাহ তা'আলা প্রজ্ঞাবান, ইনাসাফগার। সুতরাং 
তার যাবতীয় কর্মে হিকমত ও প্রজ্ঞা নিহিত। আল্লাহ তা'আলা 
প্রতিটি বস্তু যেখানে রাখা দরকার তার ইলম অনুযায়ী সেখানে 
রাখেন। আর কোনো কাজকে ক্ষতিকর বা অকল্যাণ বলা হয়ে 


172 মুসলিম, ২৭২২। 
17১ মুসলিম, ৭৭১। 


346 


থাকে বান্দার সাথে সম্পৃক্ত করার বিবেচনায়। কারণ, বান্দা যখন 
ক্ষতিকর কাজ করে, তখন তাকেই ধ্বংসের মুখোমুখি হতে হয়। 
আর তা তার কর্মের যথাযথ ফল। যেমন আল্লাহ তা'আলা বলেন, 


[Ye 5) 


“আর তোমাদের প্রতি যে মুসীবত আপতিত হয়, তা তোমাদের 
কৃতকর্মেরই ফল । আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন।” 
[সূরা শূরা, আয়াত: ৩০] আল্লাহ তা'আলা বলেন, 


[V1 51 ® ৪১০১] UE ৩৪৪ 2৮205 ৩) 


“আমি তাদের প্রতি কোন অবিচার করিনি” [সূরা যুখরুফ, আয়াত: 
8০] 


AOI $:47 ০ Sl; ৬ & ৮০0 3 2৩) 
[5 

“নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কিছুমাত্র যুলম করেন না; বরং 

মানুষই নিজদের উপর যুলম করে”। [সূরা ইউনুস, আয়াত: ৪৪] 


347 


বান্দার দিকে যে সব কর্ম সম্পৃক্ত হয়, তাতে তাদের ইচ্ছা ও 
ক্ষমতা থাকার বিষয়ে আলোচনা 


প্রশ্ন: বান্দার দিকে যে সব কর্ম সম্পৃক্ত করা হয়, তাতে তাদের 
ইচ্ছা ও ক্ষমতা আছে কি না? 


উত্তর: হ্যাঁ, বান্দার জন্য তাদের কর্মের উপর ক্ষমতা রয়েছে। 
যেমনিভাবে তাদের রয়েছে ইচ্ছা ও চাওয়া। আর তাদের কর্মকাণ্ড 
সত্যিকার অর্থেই তাদের দিকে সম্পৃক্ত করা হয়ে থাকে । আর 
তাদেরকে ক্ষমতা, ইচ্ছা ও চাওয়ার শক্তি এগুলো তাদের মধ্যে 
থাকার ভিত্তিতেই মুকাল্লাফ বা দায়িত্ব-কর্তব্যশীল বানানো হয়েছে। 
আর এর উপর ভিত্তি করেই তাদেরকে সওয়াব বা আযাব দেয়া 
হবে। আল্লাহ্‌ তাদের ক্ষমতার বাইরে তাদের উপর কোনো 
দায়িত্ব-কর্তব্য চাপিয়ে দেন নি। আল্লাহ তা'আলা কুরআন ও সুন্নাহ 
তাদের জন্য (ক্ষমতা, ইচ্ছা ও চাওয়া) এগুলো সাব্যস্ত করেছে। 
তবে তারা শুধু এমন সব কাজের ক্ষমতাই রাখে যা করার ক্ষমতা 
আল্লাহ তাদের দিয়েছেন। তারা এমন কিছুই চাইতে পারে যা 
আল্লাহ তাদের জন্য চান না এবং তারা এমন কোনো কাজই 
করতে পারে যা আল্লাহ তাদের করার ক্ষমতা দিবেন। যেমনটি 
ইতোপূর্বে আল্লাহর ব্যাপক ইচ্ছা, চাওয়া ও সৃষ্টি করার 
প্রমাণসমূহে অতিবাহিত হয়েছে। যেভাবে তারা তাদের নিজেদের 


348 


সৃষ্টি করতে পারে নি, তেমনিভাবে তারা তাদের কর্মকেও সৃষ্টি 
করে নি। সুতরাং তাদের ক্ষমতা, তাদের ইচ্ছা, চাওয়া ও কর্ম 
সবই আল্লাহর ক্ষমতা, ইচ্ছা, চাওয়া ও কর্মের অনুগত। কারণ, 
আল্লাহ তা'আলা যেমন তাদের স্রষ্টা, তেমনি তাদের ক্ষমতা, ইচ্ছা, 
চাওয়া ও কর্মেরও ত্রষ্টা। তবে বান্দার ইচ্ছা, চাওয়া, ক্ষমতা ও 
কর্মই আল্লাহর ইচ্ছা, চাওয়া, ক্ষমতা ও কর্ম নয়; যেমনিভাবে 
তাদের সত্তা ও আল্লাহর সত্তা এক নয়। আল্লাহ তা'আলা এ থেকে 
সম্পূর্ণ মুক্ত ও সুউচ্চ । বরং তাদের কর্ম আল্লাহর সৃষ্ট, যা বাস্তবেই 
তাদের দ্বারা সংঘটিত, তাদের জন্য উপযুক্ত এবং তাদের দিকে 
সম্পর্কযুক্ত। এগুলো প্রকৃত অর্থেই আল্লাহর দ্বারা সংঘটিত, তাঁর 
জন্য উপযুক্ত ও তাঁর দিকে সম্পর্ককৃত কর্মকাণ্ডের প্রতিক্রিয়া বা 
ফলাফল । সুতরাং সত্যিকার অর্থেই আল্লাহ তা'আলা হচ্ছেন কর্তা, 
আর বান্দা সত্যিকার অর্থেই কর্তার ক্রিয়া দ্বারা প্রভাবিত। 
অনুরূপভাবে আল্লাহ তা'আলা সত্যিকার অর্থেই হেদায়াতদাতা, 
আর বান্দা সত্যিকার অর্থেই হেদায়াত গ্রহণকারী। এ কারণেই 
উভয় কর্মকে, যার দ্বারা যেটি সংঘটিত হয়, তার প্রতি সেটিকে 
সম্পৃক্ত করে আল্লাহ বলেন, 


[Av il NCEE SE 20562 92 ৯ 


“যাকে আল্লাহ হেদায়েত করেন সে-ই হেদায়েত প্রাপ্ত হয়” । [সূরা 
349 


আল-ইসরা, আয়াত: ৯৭] এখানে হেদায়াতের সম্পর্ক আল্লাহর 
করাও বাস্তব। সুতরাং যেমনিভাবে যিনি হেদায়াত-দাতা তিনিই 
হেদায়াত গ্রহণকারী নয়, তেমনিভাবে যেটা হেদায়াত সেটাই 
হেদায়াত-গ্রহণ নয়। একইভাবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে 
বাস্তবেই পথভ্রষ্ট করেন, আর এ বান্দা নিজেও বাস্তবে পথভ্রষ্ট ৷ 
বান্দাদের বিষয়ে আল্লাহর যাবতীয় কর্মসমূহ এই একই পর্যায়ের। 
যে ব্যক্তি কর্ম ও কর্ম সাধিত হওয়া উভয়টিকে বান্দার দিকে 
সম্পৃক্ত করবে সে অবশ্যই কুফরি করল, আর যে উভয়টিকেই 
আল্লাহর দিকে সম্বোধন করল, সেও কুফরি করল। পক্ষান্তরে যে 
ব্যক্তি কর্মকে সত্যিকারভাবে আল্লাহর দিকে এবং ক্রিয়াটি সাধিত 
হওয়া সত্যিকার অর্থে বান্দার দিকে সম্পর্কিত করল সে সত্যিকার 
অর্থেই মুমিন। 


যারা এ কথা বলেন, ‘আল্লাহর কি এ ক্ষমতা নেই যে তিনি তার 
সমস্ত বান্দাদেরকে মুমিন, অনুগত ও হেদায়েতপ্রাপ্ত বানিয়ে 


প্রশ্ন: যারা বলে, ‘আল্লাহর কি এ ক্ষমতা নেই যে তিনি তার সকল 
বান্দাদেরকে মুমিন, অনুগত ও হেদায়েত-প্রাপ্ত বানিয়ে ফেলবেন, 


যখন তিনি শরী'আতগতভাবে সেটা ভালোওবাসেন? তাদের 
350 


কথার উত্তর কী? 


উত্তর: অবশ্যই হ্যাঁ, তিনি এ কাজের উপর পুরোপুরি সক্ষম। 
যেমন, আল্লাহ তা'আলা বলেন, 


[৭,0০০] ৮০ ই এলেও এ নও 55) 


“যদি আল্লাহ চাইতেন, তাহলে তোমাদের সকলকে এক জাতিতে 
পরিণত করতেন”। [সূরা নাহাল, আয়াত: ৯৩] আল্লাহ তা'আলা 
আরও বলেন, 


[৭৭:০২ ধর) ৩ HE DN SG SSID; 
“আর যদি তোমার রব চাইতেন, তবে যমীনের সকলেই ঈমান 
আনত ৷” [সূরা ইউনুস, আয়াত: ৯৯] ইত্যাদি আয়াতসমূহ । 


কিন্তু তা না করে তিনি তাদের সাথে যে কর্মটি করে থাকেন 
(অর্থাৎ সকলকে হেদায়াত না করে কাউকে হেদায়াত দেন আর 
কাউকে দেন না) তা মূলত তাঁর হিকমত বা প্রজ্ঞার দাবীর 
মোতাবেকই (তিনি তা করে থাকেন)। সুতরাং যে ব্যক্তি বলল, 


351 


আল্লাহর বান্দারা কেন, অনুগত ও অবাধ্য উভয়টি হল, তার এ 
কথা এমন যেমন কেউ বলল, কেন ০3. ১.০ বা “উপকারকারী- 
অপকারকারী” আল্লাহর নাম হলো? কেন ০১। :৮। বা দানকারী- 
নিষেধকারী আল্লাহর নাম হলো, কেন |) ৯৬. বা নীচুকারী- 
উঁচুকারী আল্লাহর নাম হলো, কেন =| =| নেয়ামতদাতা- 
প্রতিশোধগ্রহণকারী আল্লাহর নাম হলো? ইত্যাদি। কারণ, আল্লাহর 
কর্মসমূহ তাঁর নামসমূহের দাবী ও তাঁর সিফাত বা গুণসমূহের 
প্রভাবেই হয়ে থাকে। সুতরাং যারা আল্লাহর কর্ম সম্পর্কে প্রশ্ন 
তুলে তারা আল্লাহর নাম ও গুণাগুণ বরং আল্লাহর উলুহিয়্যাত ও 
রবুবিয়্যাত তথা তার মা'বুদ প্রভুত্বের উপরই প্রশ্ন তুলল। অথচ 
আল্লাহ তা'আলা বলেন- 


[oY cot AlN © 95528 
“সুতরাং তারা যা বলে আরশের রব আল্লাহ তা থেকে কতই না 
পবিত্র! তিনি যা করেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করা যাবে না; 
বরং তাদেরকেই প্রশ্ন করা হবে।” [সুরা আম্বিয়া, আয়াত: ২২, 
২৩] 


352 


দ্বীনের মধ্যে তাকদীরের উপর ঈমান আনার গুরুত্ব ও মর্যাদা 


প্রশ্ন: দ্বীনের মধ্যে তাকদীরের উপর ঈমান আনার গুরুত্ব ও মর্যাদা 
কী? 


উত্তর: তাকদীরের উপর ঈমান আনা তাওহীদের নিয়ম-নীতি বা 
শৃঙ্খলা । অনুরূপভাবে মানুষকে ভালোর দিকে নিয়ে যাওয়ার এবং 
খারাপ থেকে বিরত রাখার যাবতীয় উপায়-উপকরণ অবলম্বন করা 
শরী'আতের নিয়ম-নীতি বা শৃঙ্খলা । দ্বীনের বিধান কখনোই 
সশৃভ্খল থাকবে না এবং সুস্থভাবে পরিচালিত হবে না যতক্ষণ না 
তাকদীরের উপর ঈমান আনা হয় এবং শরী'আতকে না মানা 
হয়। আর এ কারণেই: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকদীরের উপর ঈমান আনার গুরুত্ব দেয়ার পর, যে ব্যক্তি 
বলেছিল, আমরা কি তাহলে আমাদের তাকদীরের লেখার উপর 
নির্ভর করে বসে থাকব না? এবং আমল করা ছেড়ে দেব না? 
তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 


174 অর্থাৎ তাকদীর শরী'আতের নিয়ম-নীতি ঠিক রাখার অপরিহার্য অঙ্গ, এ 
বিষয়টিকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকদীরের উপর ঈমানের সাথে শরী'আতের উপর আমল করে যাওয়ার 
নির্দেশ দিলেন। [সম্পাদক] 

353 


(4 ৯1৩. (& 7০৯০ 09৩ 19০1) 


“না “তোমরা কাজ চালিয়ে যাও, তোমাদের প্রত্যেককে যে কাজের 
জন্য সৃষ্টি করা হয়েছে, তা সহজ করা হয়েছে’ ৷” 


সুতরাং যে ব্যক্তি এ ধারণা করে তাকদীর অস্বীকার করে যে, 
তাকদীর শরীয়তের পরিপন্থী, সে আল্লাহকে তাঁর জ্ঞান ও শক্তি 
থেকে বিমুক্ত করল। অপরদিকে সে বান্দাদেরকে তাদের কর্মে 
স্বয়ংসম্পূর্ণ ও ত্রষ্টা বানিয়ে দিল। ফলে সে আল্লাহর সাথে 
বান্দাকেও একজন স্রষ্টা সাব্যস্ত করল। শুধু তাই নয়, সমগ্র সৃষ্টিই 
স্ষ্টায় পরিণত হয়ে গেল। 


আর যে ব্যক্তি তাকদীরকে স্বীকার করা সত্তেও এটাকে 
শরী'আতের বিরুদ্ধে বিপক্ষ হিসেবে যুদ্ধে দাঁড় করিয়ে দিল এবং 
আল্লাহ কর্তৃক প্রদত্ত বান্দার ক্ষমতা ও ইচ্ছা শক্তিকে অস্বীকার 
করল, যে প্রদত্ত ক্ষমতা ও ইচ্ছা শক্তি থাকার উপর ভিত্তি করেই 
আল্লাহ তা'আলা বান্দাকে শরী'আতের মুকাল্লাফ বা দায়িত্ব ও 
কর্তব্যশীল বানিয়েছে। যে বান্দার আল্লাহ প্রদত্ত ইচ্ছা ও ক্ষমতাকে 
অস্বীকার করল এ ধারণার বশবর্তী হয়ে যে, আল্লাহ তা'আলা তাঁর 
বান্দাদেরকে অন্ধকে কুরআনে নুকতা লাগানো দায়িত্ব দেয়ার মত 
এমন কর্মের দায়িত্ব দিয়েছেন যা তাদের সাধ্যের মধ্যে নেই, সে 


354 


আল্লাহকে যুলুমের দিকে সম্পর্কিত করল। এ বিষয়ে তাদের 
ইমাম হল, অভিশপ্ত শয়তান। কারণ, সে বলে, 


[7:9০] © ELA De 2 SIAN জে ০6) 


“সে বলল, ‘আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন”, সে কারণে 
অবশ্যই অবশ্যই আমি আপনার সরল পথে মানুষের জন্য বসে 
থাকব।” [সুরা আল-আ'রাফ, আয়াত: ১৬] 


উপর বিশ্বাস করে এবং এ কথা বিশ্বাস করে যে, সব কিছুর শ্রষ্টা 
আল্লাহ তা'আলা। আর তারা শরী'আতের আদেশ নিষেধের 
অনুবর্তিতা করে। তারা গোপনে ও প্রকাশ্যে শরী'আতের বিধি- 
বিধানকে তাদের ফয়সালাকারী হিসেবে মানে । আরও বিশ্বাস করে 


"75 এভাবে শয়তান আল্লাহর প্রতি পথভ্রষ্ট করার দোষ চাপাতে চেষ্টা করে 

আল্লাহর প্রতি যুলুম সম্পৃক্ত করল। অনুরূপভাবে যারা মনে করে যে, তাকদীর 

নির্ধারিত হলেও বান্দার কোনো ক্ষমতা নেই, যা করে সব আল্লাহই করে, সে 

হিসেবে বান্দা যদি কোনো গুনাহ বা অপরাধ করে তবে সেটাও আল্লাহই 

করিয়েছেন, তাদের মতে শরী'আতের নির্দেশ পালনের ক্ষমতা বান্দার নেই। 

বিল্লাহ'। এভাবে তারা আল্লাহকে যুলুমের সাথে সম্পৃক্ত করল [সম্পাদক] 
355 


যে, হেদায়েত ও গোমরাহী আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান 
যাকে চান তিনি গোমরাহ করেন। আর কোথায় ইনসাফ ও 
কোথায় দয়া করতে হবে এ বিষয়ে আল্লাহ সর্বজ্ঞ। আল্লাহ 
তা'আলা বলেন, 


C(O PHL এ ৮ ৪৯০ ৩৪ HPSS 


[Y 1] 


“নিশ্চয় তোমার রবই সম্যক পরিজ্ঞাত তাদের ব্যাপারে যারা তার 
পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনি হিদায়াত প্রাপ্তদের সম্পর্কেও 
সম্যক জ্ঞাত।” [সুরা কলম, আয়াত: ৭] এ বিষয়ে আল্লাহ রাব্বুল 
আলামীনের জন্য বিশেষ হিকমত ও অকাট্য যুক্তি-প্রমাণ রয়েছে। 
আর তাকদীরের উপর ভিত্তি করেই শরী'আতের আনুগত্য করা ও 
না করার উপর সওয়াব ও শাস্তি আপতিত হয়ে থাকে । তবে তারা 
যখন কোনো বিপদে পতিত হয়, তখন তাকদীরের কারণে হয়েছে 
এ কথা বলে থাকে । তারপর যখন কোনো ভালো কর্মের তাওফীক 
বা সৌভাগ্য তাদের হয়, তখন তারা সে সত্যটিকে উপযুক্ত সত্ত্ব 
(আল্লাহ তা'আলা) এর দিকে সম্পর্কযুক্ত করে। তখন তারা বলবে, 


255 HII 589 ও 5158) 055৬ SHH LST 
356 


[৮৮ :-১1১০১] 


“সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি এর জন্য আমাদেরকে হিদায়াত 
দিয়েছেন। আর আমরা হিদায়াত পাওয়ার ছিলাম না, যদি না 
আল্লাহ আমাদেরকে হিদায়াত দিতেন।” [সুরা আরাফ, আয়াত: 
৪৩] তারা কোনো ফাজের দুক্কৃতিকারীর মত!” এ কথা বলবে না, 


[৮৭:০0 3) 29 Fok Sy 


“জ্ঞানের কারণেই কেবল আমাকে তা দেয়া হয়েছে”। [সূরা যুমার, 
আয়াত: ৪৯] 


আর সত্যিকারের ঈমানদারগণ যখন কোনো অন্যায় কাজ করে 
বসে তখন তারা বলে, যেমন আদি পিতা-মাতা (আদম ও হাওয়া) 
বলেছিলেন, 


[৭ :-১1১০১1] 


1” সে হচ্ছে কারূন; কারণ সে আল্লাহর নেয়ামতকে নিজের দিকে সম্পর্কযুক্ত 
করেছে। তার জন্য উচিত ছিল প্রকৃত নেয়ামতদাতা আল্লাহর দিকে এর সম্পর্ক 


তৈরী করা, যেমনটি পূর্বোক্ত আয়াতে ঈমানদাররা করেছিল। [সম্পাদক] 
357 


“হে আমাদের রব, আমরা নিজদের উপর যুল্ম করেছি। আর 
যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম 
না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হব”। [সূরা 
আ'রাফ, আয়াত: ২৩] তারা শয়তানের কথার মত কথা বলে না, 


[৭:১০] {SEC 5) 


“হে আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন।” 
[সুরা হিজর, আয়াত: ২৯] আর যখন তাদের কোনো বিপদ হয়, 
তখন তারা বলে, 


[1০7 ৪০৮1] ধর ও ৫১০০ এত) 200 


“আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব।” 

[সুরা বাকারাহ, আয়াত: ১৫৬] তারা তা বলে না যা কাফেররা 

বলে, 

55৩০5 96 31 ৩৪৬6 ঢা থা GES BLY GG; 
৪1১ এ. 75৭ 210 5571৮০1115৩ 

(5৩4১5 ১2 ০৩৭ 439 ০৮৯৩ EES ৩১১ ডা এক সি ডু 


[১০৭ ols 0] ৪% a a Ee 


358 


“আর তাদের ভাইদেরকে বলেছে- যখন তারা যমীনে সফরে বের 
হয়েছিল অথবা তারা ছিল যোদ্ধা (অতঃপর নিহত হয়েছিল) - 
‘যদি তারা আমাদের কাছে থাকত, তবে তারা মারা যেত না এবং 
তাদেরকে হত্যা করা হত না'। যাতে আল্লাহ তা তাদের অন্তরে 
আক্ষেপে পরিণত করেন এবং আল্লাহ জীবন দান করেন ও মৃত্যু 
দেন। আর তোমরা যা কর আল্লাহ সে বিষয়ে সম্যক দ্রষ্টা ৷” [সূরা 
আলে ইমরান, আয়াত: ১৫৬] 


ঈমানের শাখাসমূহ 
প্রশ্ন: ঈমানের শাখা কয়টি? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


BH 55 Sl ও না 1০৪৮ সি of গা এটি 
“এ ৮৮ এআ 99 এ ST; SHI তা (রাও এ Al Als 
9 39 SHG এ জা SSL dll ও এও 
[লা এ ৬০১০9 bie 1 ৮৯০৬৪ 3৯১৪9 ৮৮৮০] 
ৰণ্ড ৩ ৯ ও ৩০ od ss না ৬০ eh; 
[১4৬ :5 4A] 


রি 


359 


“ভালো কাজ এটা নয় যে, তোমরা তোমাদের চেহারা পূর্ব ও 
পশ্চিম দিকে ফিরাবে; বরং ভালো কাজ হল যে ঈমান আনে 
আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি 
এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও 
নিকটাত্ীয়গণকে, ইয়াতীম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে 
এবং বন্দিযুক্তিতে এবং যে সালাত কায়েম করে, যাকাত দেয় 
এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্যধারণ করে কষ্ট 
ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে। তারাই সত্যবাদী এবং তারাই 
মুত্তাকী ৷” [সুরা বাকারাহ, আয়াত: ১৭৭] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


এ! ০১ ৬১০১ Lat ৩১৯ 2: 829 3" ৩১৮৪ ৮০ ৩৬ 
LOL ১০ ০০০৯ ৮৬৭1 ৩৯১৮] ০০ SN ০৮১ ৬১১১ 4১১) 


“ঈমান ষাট ও ততোধিক। অপর এক বর্ণনায়, ঈমানের শাখা 
সন্তরটি বা তার বেশি। সর্বোচ্চ শাখা হল, লা ইলাহা ইল্লাল্লাহ 
বলা। আর এর সর্বনিম্ন হল, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো, 


360 


আর লজ্জা ঈমানের একটি শাখা 

প্রশ্ন: ঈমানের শাখা বিষয়ে আলেমদের ব্যাখ্যা কী? 

উত্তর: হাদিসের ব্যাখ্যাদানকারী অনেকেই এ বিষয়ে অনেক 
কিতাব লিখেছেন এবং তারা ঈমানের শাখাসমূহ গণনা করে 
নির্ধারণ করেছেন। তারা এ বিষয়ে খুব ভালো খেদমত করেছেন 
এবং মানুষের উপকারের জন্য চেষ্টা করেছেন। কিন্তু ঈমানের 
শাখাসমূহের গণনা জানা ঈমানের জন্য শর্ত নয়। বরং এ গুলোর 
প্রতি সামগ্রিক ঈমান আনাই যথেষ্ট। এগুলো কুরআন ও সুন্নাহর 
বাইরে যাবে না। সুতরাং একজন বান্দার করণীয় হল, কুরআন ও 
সুন্নাহর আদেশ পালন করবে এবং নিষেধ হতে বিরত থাকবে। 
আর সংবাদসমূহকে বিশ্বাস করবে। তবে এটা সত্য যে, ঈমানের 
শাখাসমূহ পূর্ণতা পেয়েছে। কিন্তু যারা ঈমানের এ শাখাসমূহ গণনা 
করেছে সেগুলো সম্পর্কে বাস্তব সত্য এই যে, এগুলো ঈমানের 
বিভিন্ন বিষয়াদি ৷ কিন্তু এ সকল লেখকদের গণনাকৃত বিষয়াদিই 
(পূর্বোল্লেখিত) এ হাদীস দ্বারা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম উদ্দেশ্য নিয়েছিলেন সেটা অকাট্যভাবে বলার জন্য 
কুরআন বা হাদীস থেকে প্রমাণ থাকতে হবে। 


1? বুখারী, হাদীস নং ৯; মুসলিম, হাদীস নং ৩৫। 
361 


আলেমগণ ঈমানের শাখা সম্পর্কে যে সংখ্যা গণনা করেছেন তার 
সার সংক্ষেপ 


প্রশ্ন; আলেমগণ ঈমানের শাখা হিসেবে যেগুলো নির্ধারণ করেছেন 
তার সারসংক্ষেপ কি উল্লেখ কর? 


উত্তর: আল্লামা ইবনে হিব্বান রহ. এ বিষয়ের উপর যে আলোচনা 
করেন, হাফেয ইবনে হাজার রহ. ফতহুল বারীতে তা 
সংক্ষিপ্তাকারে তুলে ধরেন। তিনি বলেন, এ শাখাগুলো অন্তরের 
আমল, মুখের আমল ও দেহের আমলের মধ্যে বিস্তৃত। 


অন্তরের আমল হল, বিশ্বাস ও নিয়ত। এর সংখ্যা চব্বিশটি। 
আল্লাহর প্রতি ঈমান আনা। এর অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো, 
আল্লাহর সত্তা, গুণাগ্তন ও তাওহীদের প্রতি ঈমান আনা। আল্লাহ 
তা'আলা বলেন, 


[২:১৯] ব টেল ১১:95 eh Ais I 


“তার মত কিছু নেই তিনি সর্বশ্োতা ও সর্বদ্রষ্টা” [সূরা শুরা, 
আয়াত: ১১] আরও ঈমান আনা, আল্লাহ ছাড়া যত কিছু আছে সব 
কিছু নশ্বর বা পরবর্তীতে এসেছে। আরও ঈমান আনা আল্লাহর 


362 


কিংবা মন্দ এবং শেষ দিবসের উপর ঈমান আনা। এর আওতায় 
জান্নাত, জাহান্নাম আর আল্লাহর মহব্বত, আল্লাহর জন্য 
ভালোবাসা ও আল্লাহর জন্য দুশমনি করা, আল্লাহর নবীর মহব্বত 
এবং তার ইজ্জত-সম্মান করা, এর সাথে আরও সম্পৃক্ত হবে 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ পড়া ও 
তার সুন্নাতের অনুসরণ করা । অনুরূপভাবে ইখলাস বা নিষ্ঠা, আর 
এর অন্তর্ভুক্ত হল রিয়া বা প্রদর্শনেচ্ছা ও মুনাফেকী ছেড়ে দেয়া। 
আরও রয়েছে তাওবা করা, ভয় করা, আশা করা, শুকর করা, 
ওয়াদা পূর্ণ করা, ধৈর্য ধারণ, আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট 
থাকা, আল্লাহর উপর ভরসা করা, দয়া করা, বিনয়ী হওয়া, আর 
এর অন্তর্ভুক্ত হল, বড়দের সম্মান করা, ছোটদের দয়া করা, 
অহংকার ছাড়া, আত্ম-গরীমা পরিহার করা, হিংসা ছেড়ে দেয়া, 
বিদ্বেষ মুক্ত থাকা, ক্রোধ বা রাগ থেকে বেঁচে থাকা। 


আর মুখের আমলসমূহ সাতটি চরিত্রকে অন্তর্ভুক্ত করে। মুখে 
তাওহীদকে উচ্চারণ করা, কুরআন তিলাওয়াত করা, ইলম শিক্ষা 
করা এবং শিক্ষা দেয়া, দু'আ করা, যিকির করা, আর এর 
অন্তর্ভুক্ত হচ্ছে, ইস্তেগফার করা এবং বাজে-অশ্লীল কথা থেকে 


363 


বিরত রাখা। 


আর দৈহিক কর্মসমূহ হল, আটত্রিশটি চরিত্র। তার মধ্যে কিছু 
আছে ব্যক্তি-সত্তার সাথে সম্পৃক্ত। আর এ গুলো হল, পনেরটি। 
ইন্দ্িয়গ্রাহ্যভাবে কিংবা বিধানের দিক থেকে পবিত্রতা অর্জন করা, 
যার আওতাভুক্ত হচ্ছে, মানুষকে খানা খাওয়ানো, মেহমানের 
মেহমানদারি করা। অনুরূপভাবে নফল ও ফরয রোজা রাখা, 
এ“তেকাফ করা, কদর রাতের অনুসন্ধান করা, হজ করা, ওমরা 
করা, তাওয়াফ করা, অমুসলিম দেশ হতে দ্বীন সংরক্ষণের স্বার্থে 
তা নিয়ে পালিয়ে আসা, যার আওতায় রয়েছে শির্ক ও কুফরি দেশ 
থেকে হিজরত করা। মান্নত পূর্ণ করা, কসমসমূহ পূর্ণ করতে 
অন্যের সাথে সম্পৃক্ত। আর সেগুলো হল, ছয়টি চরিত্র। বিবাহের 
মাধ্যমে পবিত্র থাকা, পরিবার পরিজনের হক আদায় করা, মাতা- 
পিতার সাথে ভালো ব্যবহার করা। যার আওতাভুক্ত হচ্ছে, পিতা- 
মাতার অবাধ্যতা থেকে বেঁচে থাকা। অনুরূপভাবে বাচ্চাদের শিক্ষা 
দেয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, নেতৃত্বের আনুগত্য করা, 
অধীনস্থদের সাথে দয়া পরবশ হওয়া। দৈহিক কর্মসমূহের কিছু 
আছে জনসাধারণের সাথে সম্পৃক্ত। আর সেগুলো হল, সতেরটি 
চরিত্র। ইনসাফের সাথে বিচার কাজ পরিচালনা করা, 


364 


জামা'আতের অনুসরণ করা, দায়িত্বশীলদের আনুগত্য করা, 
মানুষের মাঝে বিবাদ মীমাংসা করা। এর আওতাভুক্ত হচ্ছে 
খারেজী ও সীমালজ্ঘনকারীদের সাথে যুদ্ধ করা। অনুরূপভাবে 
আরও রয়েছে সৎ কাজে সাহায্য করা, ভালো কাজের আদেশ ও 
অসৎ কাজ হতে নিষেধ করা, হদ কায়েম করা, জিহাদ করা, 
ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেয়া, আমানত আদায় করা। 
তন্মধ্যে রয়েছে এক পঞ্চমাংশ আদায় করা, খণ দেয়া ও পরিশোধ 
করা, প্রতিবেশীদের সম্মান করা, সুন্দর আচরণ ও সৎ ব্যবহার 
করা। এর আওতায় আরও রয়েছে হালাল মাল উপার্জন করা ও 
হক পথে ব্যয় করা। এর আওতায় রয়েছে অপচয় করা থেকে 
থেকে ক্ষতি প্রতিহত করা, অনর্থক কাজ হতে বিরত থাকা, রাস্তা 
থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। এখানে উনসত্তরটি চরিত্র উল্লেখ 
করা হল। আর যদি আমরা আলাদা আলাদা উল্লেখ করি একটিকে 
আরেকটির সাথে না মিলাই তবে এর সংখ্যা হবে, সাতাত্তর 
আল্লাহই ভালো জানেন। 


কুরআন হাদিস থেকে ইহসানের প্রমাণ 
প্রশ্ন; কুরআন ও সুন্নাহ হতে ইহসানের প্রমাণ কী? 


365 


উত্তর: ইহসানের দলীল অসংখ্য । যেমন আল্লাহ তা'আলা বলেন, 
[১৭০5০] © sd LL এ 81950) 


“আর সুকর্ম কর। নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদেরকে ভালবাসেন।” 
[সূরা বাকারাহ, আয়াত: ১৯৫] আল্লাহ তা'আলা বলেন, 


[/:)০০1 ধ $ Sin SIBLE জী 4 BT SL) 


“নিশ্চয় আল্লাহ তা'আলা মুত্তাকীদের সাথে এবং মুহসীনদের 
সাথে।” [সূরা নাহাল, আয়াত: ১২৮] আল্লাহ তা‘আলা বলেন, 


ESE no বিল Bl ভি বারা, পপ 
১৮০] 2250 DLL IY উল 2৯ 49১1 এ) TS ১ ১295) 
[৭:১৬] 


“আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধচিত্তে আল্লাহর কাছে নিজকে 
সমর্পণ করে, সে তো শক্ত রশি আঁকড়ে ধরে।” [সুরা লোকমান, 
আয়াত: ২২] আল্লাহ তা'আলা বলেন, 


[৭7:১৮ OBL; HST do ¥ 


“যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম 


366 


(জান্নাত) এবং আরও বেশি”। [সূরা ইউনুস, আয়াত: ২৬] আল্লাহ 
তা'আলা আরও বলেন, 


[7:৯১] LLYN SYS FY 


“ইহসানের বিনিময় ইহসান ছাড়া আর কি হতে পারে?” [সূরা 
রহমান, আয়াত: ৬০] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(৮9৯ 0৮ ৮০ ১০০) অত 48৩1) 


“আল্লাহ তা'আলা প্রতিটি বস্তুর উপর ইহসান করাকে ফরয 
করেছেন ।175” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
Fa) Land ০১৮০ 2১১০০০১4381 ৯১৮০ each 858 01৮0 ০0 


“একজন বান্দার জন্য আল্লাহ তা'আলার সুন্দর ইবাদতের সাথে 
মৃত্যু বরণ করা কত না ভাল! অনুরূপভাবে তার সরদারের সাথে 


175 মুসলিম, হাদীস নং ১৯৫৫ । 


367 


থাকা তার জন্য কতই না উত্তম[?”” 
ইবাদতের মধ্যে ইহসান 
প্রশ্ন: ইবাদতে ইহসান কী? 


উত্তর: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 
জিবরাইলে যখন জিবরীল আলাইহিসসালাম এ বলে প্রশ্ন করেন, 
আমাকে ইহসান সম্পর্কে খবর দিন, তখন তিনি এ বলে, 
ইহসানের ব্যাখ্যা দেন যে, 


( 4]1)2 43 2০০১ J ৬০ 94১4) ০ 3 ) 


“তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে 
দেখছ। আর যদি তুমি তাকে না দেখ তাহলে মনে রাখবে তিনি 
অবশ্যই তোমাকে দেখছেন ।1১” 


হাদিসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, 
ইহসানের দুটি স্তর রয়েছে। সর্বোচ্চ স্তর হল, আল্লাহর ইবাদত 


17? বুখারী, হাদীস নং ২৫৪৯; মুসলিম, হাদীস নং ১৬৬৭। 


1৯ বুখারী, হাদীস নং ৫০, ৪৭৭৭; মুসলিম, হাদীস নং ৮। 
368 


করা যেন তুমি আল্লাহকে দেখছ। এটি হল, প্রত্যক্ষ করার মাকাম। 
অর্থাৎ একজন লোক তার অন্তর দ্বারা প্রত্যক্ষ করার দাবির 
ভিত্তিতে আমল করবে। বান্দার অন্তর ঈমানের কারণে আলোকিত 
হবে, আল্লাহর মারেফাত লাভে তার চোখ এমনভাবে খুলবে, তার 
নিকট গায়বী বস্তুসমূহ দৃশ্য বস্তুর মত হয়ে যাবে। একেই বলা হয়, 
সত্যিকার ইহসান। 


দ্বিতীয়ত: মোরাকাবা তথা “সদাজাগ্রত' থাকার স্থান। একজন বান্দা 
এ অনুভূতি নিয়ে আমল করবে যে, আল্লাহ তা'আলা তাকে প্রত্যক্ষ 
করছে, তার সম্পর্কে সে অবগত এবং আল্লাহ তা'আলা তার 
একেবারেই সন্নিকটে। যখন কোন তার আমলের মধ্যে এ 
বিষয়টির অনুভূতি জাগ্রত রাখবে এবং এরই ভিত্তিতে সে আমল 
করবে, তখন সে অবশ্যই আল্লাহর জন্য মুখলিস হবে। কারণ, 
বান্দার অন্তরে এ ধরনের অনুভূতি তাকে তার আমলের মধ্যে 
গাইরুল্লাহর দিকে মনোযোগ দেয়া ও আমল দ্বারা গাইরুল্লাহকে 
উদ্দেশ্য করা হতে বিরত রাখে। আর এ দুটি স্থানের মানুষ 
চক্ষুম্মান হওয়ার দিক থেকে বিভিন্ন পর্যায়ের হয়ে থাকে। 


প্রশ্ন: ঈমানের পরিপন্থী বিষয় কী? 


369 


উত্তর: ঈমানের বিপরীত হলো কুফর কুফর হচ্ছে এমন একটি 
প্রশাখা রয়েছে। পূর্বের আলোচনা হতে তুমি এ কথা জেনেছ যে, 
ঈমান হল, এমন এঁকান্তিকভাবে মেনে নেয়ার বিশ্বাসের নাম, যা 
আনুগত্যকে বাধ্য করে। আর কুফর, তার মূল অর্থ হচ্ছে, 
অস্বীকার এবং অবাধ্যতা যা অহংকার, আল্লাহর নাফরমানিকে 
আবশ্যক করে তোলে । যাবতীয় সৎকাজ-আনুগত্য ঈমানের শাখা। 
এ কারণেই দেখা যায়, হাদিস-কুরআনে অনেক আমলকে ঈমান 
বলে নাম রাখা হয়েছে। আর অসৎকাজ-আল্লাহর নাফরমানি সব 
কুফরের শাখা-প্রশাখা। এ কারণেই অনেক গুনাহকে হাদিস ও 
কুরআনে কুফর বলে নাম রাখা হয়েছে। যার বর্ণনা অচিরেই 
আসছে। 


এ কথা জানার পর তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কুফর 
দুই প্রকার। একটি হল, বড় কুফর যা একজন মানুষকে ঈমান 
হতে পরিপূর্ণরূপে বের করে দেয়। এটি হল, বিশ্বাসের কুফর যা 
অন্তরের কথা ও কাজের পরিপন্থী অথবা যে কোন একটির 
পরিপন্থী। অপরটি হল, ছোট কুফর, এটি ঈমানের পরিপূর্ণতার 
পরিপন্থী, তবে আসল ঈমানের পরিপন্থী নয়। একে বলা হয়, 
আমলী কুফর । এটি অন্তরের কথা ও আমলের সাথে সাংঘর্ষিক 


370 


নয়, আর সংঘর্ষ আবশ্যকও করে না। 


প্রশ্ন: বিশ্বাসগত কুফর ঈমানের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক হওয়ার 
পদ্ধতি কী? সংক্ষেপে যা বর্ণিত হলো তার বিস্তারিত বিবরণ দিন। 


উত্তর: পূর্বে আমরা আলোচনা করছি, ঈমান হল, কথা ও কাজ। 
অন্তরের কথা ও মুখের কথা । অন্তরের আমল ও মুখ এবং অঙ্গ- 
প্রত্যঙ্গের আমল অন্তরের কথার নাম বিশ্বাস। আর মুখের কথার 
নাম, ইসলামের কালেমা দ্বারা কথা বলা। আর অন্তরের আমল 
হল, নিয়ত ও এখলাস। আর অঙ্গ-প্রত্যঙ্গের আমল হল, নির্দেশিত 
সকল কাজের প্রতি আনুগত্য করা। যখন একজন বান্দা থেকে এ 
গুলো সব অর্থাৎ অন্তরের কথা, আমল ও অঙ্গ-প্রত্যঙ্গের আমল 
দূর হয়ে যায়, তখন তার ঈমানও সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। আর 
যখন অন্তরের বিশ্বাস থাকে না, তখন অন্যগুলো দ্বারা কোন লাভ 
হয় না। কারণ, ঈমানের জন্য অন্তরের বিশ্বাস পূর্ব শর্ত। অন্তরের 
বিশ্বাস ছাড়া ঈমান কোন উপকারে আসে না। আর এটি হল, এ 
ব্যক্তির ন্যায় যে আল্লাহর নাম ও সিফাতসমূহকে অস্বীকার করল 
অথবা সে ব্যক্তির মত, যে আল্লাহ তা'আলা যে বিধান নিয়ে তার 
নবী রাসুলদের দুনিয়াতে প্রেরণ করেন এবং যে বিধান দিয়ে তিনি 


37] 


তার কিতাবসমূহ নাযিল করেন তা অস্বীকার করল। আর 
বিশ্বাসের সাথে যদি কোন মানুষের অন্তরের আমল না থাকে, তার 
বিষয়ে আহলে সুনাত ওয়াল জামা'আত একমত যে তার অন্তরের 
আমল দূর হওয়ার সাথে তার ঈমানও দূর হয়ে যাবে। অন্তরের 
আমল অর্থাৎ মহব্বত ও আনুগত্যটা না থাকার কারণে তার 
বিশ্বাস কোন কাজে লাগবে না। যেমন, ইবলিস, ফের'আউন ও 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার উপর বিশ্বাস 
করত, এমনকি প্রকাশ্যে ও গোপনে তা স্বীকার করত এবং বলত 
সে মিথ্যাবাদী নয়; তবে আমরা তার অনুকরণ করব না এবং তার 
প্রতি ঈমান আনব না। 


বড় কুফরের প্রকার যা মানুষকে দ্বীন থেকে বের করে দেয় 
প্রশ্ন: দ্বীন থেকে বের করে দেয় এমন বড় কুফর কত প্রকার? 


উত্তর: পূর্বের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, বড় 
কুফর চার প্রকার: অজ্ঞতা-মূর্খতা ও মিথ্যারোপ করার কারণে 
কুফরী, অস্বীকার করার কারণে কুফরী, অবাধ্যতা ও অহংকার 
করার কারণে কুফরী, মুনাফেকীর কারণে কুফরী । 


372 


অজ্ঞতা-মূর্খতা ও মিথ্যারোপ করার কুফরী 
প্রশ্ন: অজ্ঞতা-মূর্খতা ও মিথ্যারোপ করার কুফরী কী? 


উত্তর: এ প্রকারের কুফর হল, প্রকাশ্যে ও গোপনে কুফরি করা। 
কুরাইশ গোত্রের অধিকাংশ কাফেররা এবং অধিকাংশ পূর্বেকার 
উম্মতরা এ প্রকারের লোকদের অন্তভূক্ত। আল্লাহ তা'আলা যাদের 
সম্পর্কে বলেন, 

ALO I BI ELS 8 ৫90 SNK ওমা) 


[$ 


“যারা কিতাব এবং আমার রাসূলগণকে যা দিয়ে আমি প্রেরণ 
করেছি তাতে মিথ্যারোপ করে, অতএব তারা শীপ্বই জানতে 
পারবে ।” [সুরা গাফের, আয়াত: ৭] আল্লাহ তা'আলা বলেন, 


[১৭৭ :-১1০০3] ধ © Sead ০ ০৮০৪০ BAL ৮৮0 9 ১) 


“তুমি ক্ষমা প্রদর্শন কর এবং ভালো কাজের আদেশ দাও। আর 
মূর্খদের থেকে বিমুখ থাক।” [সূরা আরাফ, আয়াত: ১৯৯] আল্লাহ 
তা'আলা বলেন, 


375 


হাতত লিজ 


ES © 5855 39৬ DISS 9558 LF ৩০ ০১৪ 0) ট 
© S35 ৫৫ সি 0518 09 30৪ Il 9৬ 9:৮9 
[AE AY : 


“আর স্মরণ কর সেদিনের কথা, যেদিন প্রত্যেক জাতির মধ্য 
থেকে যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করত তাদেরকে আমি 
দলে দলে সমবেত করব। অতঃপর তাদেরকে হাঁকিয়ে নিয়ে 
যাওয়া হবে। অবশেষে যখন তারা আসবে, তখন আল্লাহ বলবেন, 
‘তোমরা কি আমার আয়াতসমূহে মিথ্যারোপ করেছিলে, অথচ সে 
বিষয়ে তোমাদের কোন জ্ঞানই ছিল না? নাকি তোমরা আরো কী 
করেছিলে?” [সুরা নামাল, আয়াত: ৮৩, ৮৪] আল্লাহ তা'আলা 
বলেন, 


[৭5৮3৯] € 88196 চে 4545059840৮) 


“বরং তারা যে ব্যাপারে পূর্ণ জ্ঞান লাভ করেনি, তাতে তারা 
মিথ্যারোপ করেছে এবং এখনও তার পরিণতি তাদের কাছে আসে 


নি।” [সূরা ইউনুস, আয়াত: ৩৯] 


374 


প্রশ্ন: অস্বীকার করার কুফর কী? 


উত্তর: অন্তর থেকে সত্যকে সত্য বলে জানা ও বুঝার পরও তা 
গোপন করা ও প্রকাশ্যে মেনে নিতে অস্বীকার করা। যেমন, 
প্রতি এবং ইয়াহুদীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
প্রতি কুফরী করার বিষয়টি। আল্লাহ তা'আলা ফের'আউন ও তার 


LEO Es ৬9 ভন ৬১০০৯ 


“আর তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলোকে মেনে নিতে 
অস্বীকার করল। অথচ তাদের অন্তর তা নিশ্চিত বিশ্বাস 
করেছিল।” [সুরা নামাল, আয়াত: ১৪] আল্লাহ ইয়াহুদীদের 
সম্পর্কে বলেন, 

[ASEAN &-91১১21% ৫০৮৩৪) 
“সুতরাং যখন তাদের নিকট এল যা তারা চিনত, তখন তারা তা 


375 


অস্বীকার করল।” [সূরা বাকারাহ, আয়াত: ৮৯] আল্লাহ তা'আলা 
বলেন, 


D154 © 35:56 8 ৬13১: 85 05 SG ¥ 


“আর নিশ্চয় তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই 
গোপন করে, অথচ তারা জানে৷” [সূরা বাকারাহ, আয়াত: ১৪৬] 


হঠকারিতাবশত: অবাধ্যতা ও অহংকার করার কুফর 
প্রশ্ন: হঠকারিতাবশত: অবাধ্যতা ও অহংকারজনিত কুফর কী? 


উতর: সত্যকে স্বীকার করার পরও সত্যের প্রতি হঠকারিতাবশত: 
অবাধ্যতা করা । যেমন, ইবলিসের কুফরি। আল্লাহ তা'আলা বলেন, 
[৮5০০৭] © (০৪৫৩ ৩৩৫ KEL এ খুটি 


“কিন্তু ইবলিস, সে হঠকারিতাবশত: অবাধ্যতা প্রকাশ করল এবং 
অহংকার করল, আর সে হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত” [সূরা 
আল-বাকারাহ: ৩৪] 


ইবলিস কর্তৃক সেজদা না করার পিছনে আদেশ মান্য না করা 


376 


কিংবা সে আদেশকে অস্বীকার করার বিষয় ছিল না বরং তার 
কুফরির মূল কারণ এই ছিল যে, সে আল্লাহর বিধান, যে বিধানের 
দ্বারা তাকে সেজদা করার নির্দেশ দেয়া হয়েছিল সে বিধানের 
উপর এবং সে বিধান দেয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উত্থাপন 
করেছিল। সে বলেছিল, 


[71 171] র্‌ টে ৩৮ হা 828টি 


“আর সে বলল, আমি তাকে সেজদা করব যাকে তুমি মাটি দিয়ে 
তৈরি করছ।” [সুরা ইসরা, আয়াত: ৬১] আল্লাহ তা'আলা বলেন, 


{© 4  ও৩ PAS ৩৩ AES AI শট ৩৫ 2 I 
[YY : 25+] 


“সে বলল, ‘আমি তো এমন নই যে, একজন মানুষকে আমি 
মাটি থেকে’।” [সূরা হিজর, আয়াত: ৩৩] আল্লাহ তা'আলা বলেন, 


[V1:001{ © ৩১৮ ০45215523৩5 SES এও পভ ও IN 
“সে বলল, ‘আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন 


377 


অগ্নি থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে ৷” [সূরা সাদ, 
আয়াত: ৭৬] 


প্রশ্ন: মুনাফেকীর কারণে কুফরী কী? 


উত্তর: মানুষকে দেখানোর জন্য প্রকাশ্যে আনুগত্য প্রকাশ করা 
অথচ অন্তরে বিশ্বাস ও অন্তরের আমল না করাই হচ্ছে 
মুনাফেকীর কারণে কুফরী। যেমন, [আব্দুল্লাহ] ইব্‌ন [উবাই ইবন] 
সুলুল ও তার সাথী-সঙ্গীদের কুফরী। আল্লাহ তা'আলা তাদের 
সম্পর্কে বলেন, 


© 85568 ০৪ 5 BI নিও BT EG ৫582 ০০ ৩০ ও ট 
১৯৩ SA UG HETIL SESE ৮০ ও ঝা ৩৮০০ 
© S58 UE লো 0৩5 185 ডি ক ডে ০৮5 ৮ 
55 ঘা 95১০০545৫9৩ তা 31358 সে 5519 
JE SAE CS 925 22 5530 ১১১০৯ SY aw Gol 


৫ 55:55 ০৪০ 25 SAT EN SE LEO 
০ BG ৮55 এ সি YG ৩ 9৩ 096 Sl Ld SG 


378 


© SERGE 35014 05 HO ৩5০5 ৪ ৩ 
9526 0 পেতে ৬০৪০ ভর ঘএএা জী 
2১১৪ 20455 এ ৮ ৬৭৩ 0৩ নাও 
টাও ৩৯৯৮ ২ ৩৪ 2৮ ও ৩০ ২ ৬৩7 ৬৮ 
১996 ট হিল 58877 72265 2821 2 ot 
LEE ৬৮0 ২০ © BASIL LL Hl, S30 55 ৬৪5০ Ss 
Tas 5 To rete SG as Bd TE Bo 
[0A ৭০৭] € 58555 FF এ 1৯০০9 teats AT 


ঘি ue 


আর মানুষের মধ্যে কিছু এমন আছে, যারা বলে, ‘আমরা ঈমান 
এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি’, অথচ তারা মুমিন 
নয়। তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা 
দিচ্ছে (বলে মনে করে)। অথচ তারা নিজদেরকেই ধোঁকা দিচ্ছে 
এবং তারা তা অনুধাবন করে না। তাদের অন্তরসমূহে রয়েছে 
ব্যাধি। অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। আর 
তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কারণ তারা মিথ্যা 
বলত। আর যখন তাদেরকে বলা হয়, “তোমরা যমীনে ফাসাদ 
সৃষ্টি করো না, তারা বলে, 'আমরা তো কেবল সংশোধনকারী। 
সাবধান! এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝে না। আর 
যখন তাদেরকে বলা হয়, “তোমরা ঈমান আন যেমন লাকেরা 
379 


ঈমান এনেছে, তারা বলে, নির্বোধ লোকেরা যেরূপ ঈমান এনেছে 
আমরাও কি সেরূপ ঈমান আনবো? সাবধান! নিশ্চয় এরা 
নির্বোধ, কিন্তু তারা তা জানে না। আর যখন তারা মুমিনদের 
সাথে সাক্ষাত করে, তখন বলে, ‘আমরা ঈমান এনেছি’, আর 
যখন তারা একান্তে তাদের শয়তানদের সাথে একত্রিত হয়, তখন 
বলে, “নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। আমরা তো কেবল 
উপহাসকারী। আল্লাহ্‌ তাদের সাথে উপহাস করেন এবং 
তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে বিভ্রান্তের মত ঘুরে বেড়াবার 
অবকাশ দেন। এরাই তারা, যারা হেদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা 
কিনেছে। কাজেই তাদের ব্যবসা লাভজনক হয় নি। আর তারা 
হেদায়াতপ্রাপ্তও নয়। তাদের উপমা, এ ব্যক্তির ন্যায়, যে আগুন 
জ্বালালো; তারপর যখন আগুন তার চারদিক আলোকিত করল, 
আল্লাহ তখন তাদের আলো নিয়ে গেলেন এবং তাদেরকে ঘোর 
অন্ধকারে ফেলে দিলেন, যাতে তারা কিছুই দেখতে পায় না। তারা 
বধির, বোবা, অন্ধ, কাজেই তারা ফিরে আসবে না। কিংবা আকাশ 
ও বিদ্যুৎ চমক ৷ বজধ্বনিতে মৃত্যভয়ে তারা তাদের কানে আঙ্গুল 
দেয়। আর আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। 
বিদ্যুৎ চমকে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়ার উপক্রম হয় । যখনই 
বিদ্যতালোক তাদের সামনে উদ্ভাসিত হয় তখনই তারা পথ চলে 


380 


এবং যখন অন্ধকারে ঢেকে যায় তখন তারা থমকে দাঁড়ায়। 
আল্লাহ্‌ ইচ্ছে করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে 
পারেন। নিশ্চয় আল্লাহ্‌ সবকিছুর উপর ক্ষমতাবান।” [সূরা 
বাকারা, আয়াত: ৮-২০] ইত্যাদি আয়াতসমূহ 


আমলী কুফর যা একজন মানুষকে দ্বীন থেকে বের করে দেয় না 


প্রশ্ন: আমলী কুফর যা একজন মানুষকে দ্বীন থেকে বের করে 
দেয় না তা কী? 


উত্তর: যে সব গুনাহের উপর শরী“আত প্রবর্তক [আল্লাহ তা'আলা] 
কুফর শব্দ ব্যবহার করেছেন এবং গুনাহকারীর উপর ঈমানের 
নামটি অবশিষ্ট রেখেছেন। যেমন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


॥ ১০০৩ ০১৩১০০০০৮৯৪) ৬০০৭ 1১৯১ 3) 


“তোমরা আমার পর একে অপরকে হত্যা করার মাধ্যমে কাফের 
অবস্থায় প্রর্তাবর্তন করো না” 


1:9 বুখারী, হাদীস নং ১২১; মুসলিম, হাদীস নং ৬৫। 
381 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
(১২ ৪ 3৯০৯ ০৬০) 


কুফরি”? 


এখানে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরকে 
হত্যা করা এবং মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করাকে ‘কুফর’ বলে 
আখ্যায়িত করেন এবং যারা এ ধরনের কাজ করে তাদের কাফের 
বলেছেন। অথচ আল্লাহ তা'আলা কুরআনে করীমে এরশাদ করে 
বলেন, 


AEE ৩4১8521৮৮০6 LEB Sell 52 VEE ৩৪১ 
51৮০6 SU OF HATE ও এড আগ ৬০ 
[255821552৮0 0 ৪৮৮৪ ৮ এটা ৪ টি J 

[), 5৭ SLANE টে ৩১৪৫ জে BE এ 


“আর মুমিনদের দু’ দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে 
মীমাংসা করে দাও; অতঃপর তাদের একদল অন্য দলের বিরুদ্ধে 


1৯ বুখারী, হাদীস নং ৪৮, ৬০৪৪; মুসলিম, হাদীস নং ৬৪। 
382 


যুদ্ধ কর, যতক্ষণ না তারা আল্লাহ্‌র নির্দেশের দিকে ফিরে আসে। 
তারপর যদি তারা ফিরে আসে, তবে তাদের মধ্যে ইনসাফের 
সাথে আপোষ মীমাংসা করে দাও এবং ন্যায়বিচার কর। নিশ্চয় 
ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ- 
মীমাংসা করে দাও। আর তোমরা আল্লাহকে ভয় কর, আশা করা 
যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে।” [সূরা হুজরাত, আয়াত: ৯-১০] 


আল্লাহ তা'আলা আয়াতে তাদের জন্য ঈমান ও ঈমানের বন্ধন 
প্রমাণ করেন, ঈমান ও ঈমানের বন্ধন সংক্রান্ত কোনো কিছু 
অস্বীকার করেন নি। 


অনুরূপভাবে আল্লাহ তা'আলা কিসাসের আয়াতে বলেন, 
ৰব ১০ 0 BA LUIS 209% 45 Se 45 5 
[\VA ১] 


তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় 
করে দেবে” [সুরা বাকারা, আয়াত: ১৭৮] 


383 


তদ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


২) ৭১০১০ ৯৯১ ০০১ ৩৬ Br 9০০৭০ 9৯১ ৪08 ০০৮ 101 5 ১) 
12219) 3 ১1১ Cow 2১০৬৭ Bde re ৯৯১ er ৬৯ ১৯৯] ৯৮৯ 
0১০২ ১০৬ ০১ LS অক 330 5 22) 3১5 ৩০০ PEN, 

৯১৬ es dl wll 


“একজন মুমিন মুমিন থাকা অবস্থায় ব্যভিচার করতে পারে না। 
একজন মুমিন মুমিন থাকা অবস্থায় চুরি করতে পারে না। একজন 
মুমিন মুমিন থাকা অবস্থায় মদ্যপান করতে পারে না। তারপর 
তাদের তাওবা করার জন্য বলা হবে।” অপর এক বর্ণনায় 
এসেছে- “একজন মুমিন মুমিন থাকা অবস্থায় হত্যা করতে পারে 
না।” অপর এক বর্ণনায় এসেছে, “একজন সন্ত্রান্ত লোক ছিনতাই 
করতে পারে না, যার ফলে মানুষ তার দিকে মাথা উঁচু করে 
দেখতে থাকবে।”'* হাদীসটি বুখারী ও মুসলিমে রয়েছে। 


আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


3১ ৩19 ০১৩2441০৯১২ ৬৫১4০ Sb 48 ১140 ০৩ ০০ ০০৬) 


1৯ বুখারী, হাদীস নং ২৪৭৫, ৫৫৭৮; মুসলিম, হাদীস নং ৫৭। 
384 


১1০৯১ ৩ ॥ ২2 BUG 3১৬ ও০০ ৩১ ও১ ০১ এও ৩৮০) 


(১১ al 


“কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তারপর এর উপর সে 
মারা গেল, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম সে 
যদিও সে চুরি করে এবং ব্যভিচার করে? বললেন, যদিও সে চুরি 
করে এবং ব্যভিচার করে” এ কথা তিনি তিনবার বললেন, 
তারপর চতুর্থ বার বললেন, “ আবু যরের নাক খুলি-মলিন হওয়া 
সত্বেও 1541” 


উপরোক্ত ভাষ্যগুলো প্রমাণ করছে যে, ব্যভিচারী, চোর, মদখোর ও 
হত্যাকারীদের থেকে সম্পূর্ণরূপে ঈমানের নামটি বাদ দেন নি; 
যতক্ষণ না তাদের মধ্যে তাওহীদ অবশিষ্ট থাকে। কারণ, 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য যদি তা-ই 
হত, (অর্থাৎ গোনাহের কারণে কাফের সাব্যস্ত করা হতো) তা 
হলে, তিনি এ কথা বলতেন না, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর 
উপর মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে, যদিও সে গোনাহ 
করে; কারণ, ঈমানদার লোক ছাড়া কেউ তো জান্নাতে প্রবেশ 
করতে পারবে না। তাই যে সব হাদীসে কোনো কোনো গুনাহের 


19 বুখারী, হাদীস নং ৫৮২৭; মুসলিম, হাদীস নং ৯৪। 
385 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে, তাদের থেকে 
ঈমানের পরিপূর্ণতাকে অস্বীকার করা এবং তাদের ঈমানের ঘাটতি 
বা অপূর্ণতাকে তুলে ধরা । তবে যদি কোনো মুমিন এ সব অপরাধ 
বা গুনাহকে হালাল মনে করে, তখন সে কাফের হয়ে যাবে; 
কারণ, এর মাধ্যমে সে আল্লাহর কিতাব ও তাঁর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যে সব বস্তুকে হারাম ঘোষণা করেছেন, 
তাতে মিথ্যারোপ করা আবশ্যক করে। তাই যদি কোনো ব্যক্তি এ 
সব গুনাহকে হালাল বলে বিশ্বাস করে, তবে তাতে সে কাফের 
হয়ে যাবে; যদিও সে এ সব গুনাহ না করে। 


রাসূলকে গালি দেয়া এবং দ্বীনের সাথে বিদ্রুপ করা ইত্যাদির 
বিধান 


প্রশ্ন; যদি আমাদের বলা হয়, মূর্তিকে সেজদা করা, আল্লাহর 
কিতাবকে অবমাননা করা, রাসূলকে গালি দেয়া এবং দ্বীনের সাথে 
বিদ্রপ করা ইত্যাদি বাহ্যিকভাবে দেখা যায় যে এগুলো সব কুফরে 
আমলী। তাহলে এ সব গুনাহের দ্বীন থেকে কেন বের করে দেয়? 
অথচ ছোট কুফরীকে 'আমলী” বা কর্মগত কুফরী বলে পরিচিতি 
দিয়েছ? 


386 


উত্তর: মনে রাখতে হবে, এ চারটি গুনাহ এবং এ ধরনের আরও 
যত অপরাধ আছে, এ গোনাহগুলো অঙ্গ-প্রত্যঙ্গের কাজ বলে 
মানুষের দৃষ্টিতে কুফরে আমলীর মত মনে হয়, মূলত: এগুলো 
কুফরে আমলী নয়; কেননা, এগুলো তখন সংঘটিত হয়, যখন 
মানুষের অন্তর থেকে ঈমান, ইখলাস, মহব্বত ও আনুগত্য চলে 
যায়। কিছুই অবশিষ্ট থাকে না। যদিও এগুলো বাহ্যিক দৃষ্টিতে 
কর্মগত বস্তু, কিন্তু বাস্তবতা হল, এগুলো 'বিশ্বাসগত কুফরী' 
আবশ্যক করে। বরং সেটাই ঘটে কারণ এ ধরনের অপরাধ ও 
অন্যায় একমাত্র প্রকাশ্য মুনাফেক ও হঠকারী কাফের থেকে 
প্রকাশ পেতে পারে। এ কারণেই তাবুকের যুদ্ধে অংশগ্রহণকারী 
মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছিলেন, 


NER ANA ETE VSG EEG ৮৬ 2816) 


“তারা তো কুফরী বাক্য বলেছে এবং ইসলাম গ্রহণের পর তারা 
কুফরী করেছে; আর তারা এমন কিছুর সংকল্প করেছিল যা তারা 
পায়নি”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৭৪] অথচ তাদেরকে যখন 
জিজ্ঞেস করা হয়েছিল যে, তোমরা কেন এগুলো বলেছ, তখন 
তারা বলেছিল, 


[1৩০] (A ০৮৪ ৫) 


387 


“আমরা তো আলাপ-আলোচনা ও খেল-তামাশা করছিলাম ৷” [সূরা 
আত-তাওবাহ, আয়াত: ৬৫] আল্লাহ তা'আলা তখন তাদের এ 
(বাহ্যিক দৃষ্টিতে কর্মগত কাজটি)র উত্তরে বলেন, 


SE 3$ 197352635১2 LES 40৯55 4595 HU BY 
[77 oil 25121 IS 


বিদ্রপ করছিলে ?’ “তোমরা ওজর পেশ করো না। তোমরা তো 
ঈমান আনার পর কুফরী করেছ।” [সুরা আত-তাওবাহ: ৬৫-৬৬] 
আর আমরা সকল 'কুফরে আসগার’ বা ছোট কুফরকেই 
নিঃশর্তভাবে আমলী কুফরী বলি না। বরং কেবল সেসব ছোট 
কুফরকে আমলী বা কর্মগত কুফর বলে থাকি, যাতে বিশ্বাসের 
সংযোগ থাকা আবশ্যক করে না এবং যাতে অন্তরের কথা ও 
কাজের বিরোধী না হয়। 


যুলুম, নিফাক ও ফাসেকীর প্রকারভেদ 
প্রশ্ন: নিফাক, ফাসেকী ও যুলুম কত প্রকারে বিভক্ত হতে পারে? 
উত্তর: এ গুলো প্রত্যেকটি দু’ ভাগে বিভক্ত। একটি বড়, যা 


388 


কুফরী, অপরটি ছোট, যা কুফরীর নিচে। 
বড় যুলুম ও ছোট যুলুমের দৃষ্টান্ত 
প্রশ্ন: বড় যুলুম ও ছোট যুলুমের দৃষ্টান্ত কী? 


উত্তর: বড় যুলুমের দৃষ্টান্ত যা আল্লাহ তা'আলা কুরআনে করীমে 
উল্লেখ করেন, তিনি বলেন, 


05586 ৩15 ৩ 24৮৫ 35 925 35 AMOS ৩০৩ Ys) 

[7:35] ও ০৯1১] 
“আর আপনি আল্লাহ্‌ ছাড়া অন্য কাউকে ডাকবেন না, যা আপনার 
উপকারও করে না, অপকারও করে না, কারণ এটা করলে তখন 
আপনি অবশ্যই যালিমদের অন্তর্ভুক্ত হবেন।” [সুরা ইউনুস, 
আয়াত: ১০৬] আল্লাহর আরও বাণী, 


[৮:১০ 9155 তা এ IAC 2০8 ২৬০) 


“হে বৎস তুমি আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয় শির্ক বড় 
যুলুম” [সূরা লোকমান, আয়াত: ১৩] 


389 


4 


রি ০০১০ হু ক্র 452 ৯62 ভর SE ত 
৩৫925160129 ১৫2১9 পু ও পপ HE এ 206 88০০) 
[ve 5 SU © US| 


“নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে, তার উপর অবশ্যই 
আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা আগুন। 
আর যালিমদের কোন সাহায্যকারী নেই৷” [সুরা মায়েদা, আয়াত: 
৭২] 


আর ছোট যুলুমের দৃষ্টান্ত হচ্ছে, তালাক বিষয়ে আল্লাহ তা'আলা 
কুরআনে করীমে এরশাদ করে বলেন, 


7 নি পিস < ০ দি ০৯8 FR) EB a £42 2 হুর f 
152 252০ 2598 5৩ UNL 24 ১9 85253 05 PRED} 


[GDN টে 255 IE IE এ 5১ IE ০০ SiS 


“তোমরা তাদেরকে তোমাদের বাড়ী-ঘর থেকে বের করে দিয়ো 
না এবং তারাও বের হবে না। যদি না তারা কোন স্পষ্ট 
অশ্লীলতায় লিপ্ত হয়। আর এগুলো আল্লাহর সীমারেখা । আর যে 
আল্লাহর (নির্ধারিত) সীমারেখাসমূহ অতিক্রম করে সে অবশ্যই 
তার নিজের ওপর যুলম করে।” [সুরা তালাক, আয়াত: ১] আল্লাহ 
তা'আলার অন্য বাণী, 


390 


রি রা রে 2. পি? 5০5 gE 2 বা 
EAI CLE HE 356৩ Fels ০০ টিন 08৮৮ 
[1 


আটকে রেখো না। আর যে তা করবে সে তো নিজের প্রতি যুলম 
করবে।শ[সূরা বাকারাহ, আয়াত: ২৩১] 


বড় ফিসক ও ছোট ফিসকের দৃষ্টান্ত 
প্রশ্ন: বড় ফিসক ও ছোট ফিসকের দৃষ্টান্ত কী? 
উত্তর: বড় ফিসকের দৃষ্টান্ত: আল্লাহ তা'আলা বলেন, 
[74:91 € ৪ SAAT Lh 5৪05) 
“নিশ্চয় মুনাফেকরা হলো, ফাসেক।” [সূরা তাওবা, আয়াত: ৬৭] 
[০৬ উ 25০৭ ১৪৪০৪ ওরাও ৩৫ LAY 


“কিন্তু ইবলিস, সে জিনদের অন্তর্ভুক্ত ছিল। ফলে সে তার রবের 
নির্দেশকে অমান্য করেছিল” [সূরা কাহাফ, আয়াত: ৫০] 


391 


955৪ BAA UE AEE এ ৫ ভা মগ ৬ 5) 
[4৮:০৬] © 


“আমি তাকে এমন এক জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যার 
অধিবাসীরা অশ্লীল কাজে লিপ্ত ছিল। তারা ছিল এক মন্দ ও 
পাপাচারী কওম।” [সুরা আম্বিয়া, আয়াত: ৭৪] 


আর ছোট ফিসকের দৃষ্টান্ত: আল্লাহ তা'আলা যারা অপবাদ দেয়, 
তাদের সম্পর্কে বলেন, 


[DANO ৩৯৮ BG ও ৪ DLE ২ 


“এবং তোমরা কখনই তাদের সাক্ষ্য গ্রহণ করো না। আর এরাই 
হলো ফাসিক।” [সুরা নূর, আয়াত: 8] 


৬ ৮2 ৩ BG Kh Bol coil df রিল জর্জ Cl ) 
[7:৩০] 0 9৩5 225 ৩ ৬ ০০০৪ NG 


“হে ঈমানদারগণ, যদি কোন ফাসিক তোমাদের কাছে কোন 
সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ 
আশঙ্কায় যে, তামরা অজ্ঞতাবশত কোন কওমকে আক্রমণ করে 


392 


বসবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।” 
[সুরা হুজরাত, আয়াত: ৬] বর্ণিত আছে, আয়াতটি ওয়ালিদ ইব্ন 
উকবা সম্পর্কে নাযিল হয়েছে। 


বড় নিফাক ও ছোট নিফাকের দৃষ্টান্ত 
প্রশ্ন: বড় নিফাক ও ছোট নিফাকের দৃষ্টান্ত কী? 


বড় নিফাকের দৃষ্টান্ত সম্বলিত আয়াত সুরা বাকারাহর প্রথমে যার 
আলোচনা আমরা পূর্বে করেছি। অনুরূপ আল্লাহর বাণী, 


56 21 ৫106 0) 3695 99 ঝা 5১০৪৫ জরা ৪) 
খু 5 ৩৫ ওসি © TE NMS ২ এ Sty dS 
5 ভ ১৩০ এ HH ps 5 অব IT; Ss এর 
এ 3১০৪ এ ৩১১ ৩ FG এতো 9৪ ২৮০ এ 
এড JN গাও 35৪5 818 (৮25০ ভে এ সি 

[১5০ Nr: Gre; ৰা রি a 


[0 ছি, 


2 £ 


“নিশ্চয় মুনাফিকরা আল্লাহ্‌র সাথে ধোঁকাবাজি করে; বস্তুত তিনি 
তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন 


393 


শৈথিল্যের সাথে দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য এবং 
আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। দোটানায় দোদুল্যমান, না 
এদের দিকে, না ওদের দিকে! আর আল্লাহ্‌ যাকে পথভ্রষ্ট করেন 
আপনি তার জন্য কখনো কোন পথ পাবেন না। হে মুমিনগণ! 
মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা 
কি নিজেদের উপর আল্লাহ্‌র প্রকাশ্য অভিযোগ কায়েম করতে 
চাও? মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে এবং 
তাদের জন্য আপনি কখনো কোন সহায় পাবেন না।” [সূরা নিসা, 
আয়াত: ১৪২-১৪৫] আল্লাহ তা'আলা আরও বলেন, 


450 এ 05 5015 ৪ 35153 ৩১ এড 9) 

[1:১৯] € 9 SAT ৩৪৬ ও HT; 
“যখন তোমার কাছে মুনাফিকরা আসে, তখন বলে, আমরা সাক্ষ্য 
দিচ্ছি যে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ জানেন যে, 
অবশ্যই তুমি তাঁর রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, অবশ্যই 
মুনাফিকরা মিথ্যাবাদী।” [সুরা মুনাফেক, আয়াত: ১] ইত্যাদি 
আয়াতসমূহ। 


394 


ওয়াসাল্লাম তার বাণীতে যা উল্লেখ করেছেন, তা হচ্ছে, 


(৩৬ ১৮৩91 als 1c, Bly PIS ০০9১৩ PUM Ll 


“মুনাফিকের আলামত তিনটি:- যখন কথা বলে মিথ্যা বলে, আর 
যখন ওয়াদা করে ভঙ্গ করে আর যখন তাদের নিকট আমানত 
রাখা হয়, তখন সে খেয়ানত করে ।*৪৯ 


অন্য হাদীসে এসেছে, 
৬২-০৭।॥ ৪১০ ৩৪ এ ১০০০৪ 


“চারটি গুণ যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফেক বলে গণ্য 
হবে”... হাদীসের শেষ পর্যন্ত 5। 


জাদু বিদ্যা ও জাদুকরের বিধান 
প্রশ্ন: জাদু বিদ্যা ও জাদুকরের বিধান কী? 


1, বুখারী, হাদীস নং ২৬৮২, ২৭৪৯; মুসলিম, হাদীস নং ৫৯। 


1৯ বুখারী, হাদীস নং ২৪৫৯, ৩১৭৮; মুসলিম, হাদীস নং ৫৮। 
395 


উত্তর: জাদুর অস্তিত্ব ও তার প্রভাব প্রমাণিত। যদিও সে প্রভাব 
মানুষের তাকদীরে কাউনী বা “আল্লাহর সর্বব্যাপী জাগতিকভাব 
নির্ধারিত তাকদীর” অনুযায়ী-ই সংঘটিত হয়ে থাকে। যেমন, 
আল্লাহ তা'আলা বলেন, 


4৪ ৩২০৩৪ ০৯৩৩ 48355 ভুনা ও ০৪ 3৯০৪ ও ৩ ৩১০০ 
হ৫% রা কু 
[ee ৯০21] এ ৩১১ ২] ৯০1৩৪ 


“তা সত্ত্বেও তারা ফিরিস্তাদ্ধয়ের কাছ থেকে এমন জাদু শিখত যা 
দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। অথচ তারা আল্লাহ্‌র 
অনুমতি ব্যতীত তা দ্বারা কারো ক্ষতি করতে পারত না।”। [সূরা 
আল-বাকারাহ, আয়াত: ১০২] 


আর জাদুর প্রভাব বিশুদ্ধ হাদিসসমূহ দ্বারা প্রমাণিত। 


আর জাদুকর, যদি তার জাদু বিদ্যা শয়তান থেকে শেখা হয়ে 
থাকে যেমনটি সুরা বাকারার আয়াত দ্বারা প্রমাণিত, তাহলে সে 
কাফের ৷ আল্লাহ তা'আলা বলেন, 

রহ হা কভু) ই হল Se ক ও ৮0928. he 
৩৯০৩৪ ৮০৫ ১৬ এ ৬৮ ১৯০ ৬৮ সা ও ১৬ ৩৩ 
3) 3519 ০৪ 20098 ০৯ 59 4৯555 A ও ০৪ ৩৯০৪ ৩৪ 


396 


AG BIBT 9201%06 9 5554 352৮ ৩ OES এ ০৯৪ 
[৭,8০1] GE ১০৯ ও 


“আর তারা কাউকে শেখাত না যে পর্যন্ত না বলত যে, ‘আমরা 
তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরী করো না।' এরপরও তারা 
এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর 
মধ্যে বিচ্ছেদ ঘটাত। অথচ তারা তার মাধ্যমে কারো কোন ক্ষতি 
করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া । আর তারা শিখত যা 
তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না এবং তারা নিশ্চয় 
জানত যে, যে ব্যক্তি তা ক্রয় করবে, আখিরাতে তার কোনো অংশ 
থাকবে না।” [সূরা বাকারা, আয়াত: ১০২] 


জাদুকরের শাস্তি 
প্রশ্ন: জাদুকরের শাস্তি কীঃ 


উত্তর: ইমাম তিরমিযি জুনদব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা 
করেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 


(2১৮৭১ 4০০০ ১৯৬ ১৯) 


397 


“জাদুকরের শাস্তি হলো, তলোয়ার দ্বারা আঘাত করা ।”” আর 
তিনি হাদীসটিকে সাহাবী থেকে বিশুদ্ধ বলে মত প্রকাশ করেছেন। 


তিনি আরও বলেন, অনুরূপ আমল করার উপরই রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্য থেকে কতেক 
বিদ্যান মত প্রকাশ করেছেন। আর ইমাম মালিক ইব্‌ন আনাস 
মতও অনুরূপ। আর শাফেয়ী রহ. বলেন, যদি জাদুকরের জাদু 
এমন কোন কাজ করে যা, কুফর পর্যন্ত পৌঁছে, তাহলে তাকে 
হত্যা করা হবে। আর যদি তার আমল দ্বারা এমন কাজ করা হয় 
যা কুফরের পর্যায় পৌঁছে না, তখন তাকে হত্যা করার ব্যাপারে 
তিনি মত দেন নি। ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইব্‌ন ওমর 
ইব্‌ন আফৃফান, জুনদুব ইব্‌ন আব্দুল্লাহ, জুনদব ইব্‌ন কা'আব, 
কাইস ইব্‌ন সা'আদ, ওমর ইব্‌ন আব্দুল আযীয, আহমদ ও আবু 
হানিফা প্রমুখগণ থেকে জাদুকরকে হত্যার বিধান সাব্যস্ত রয়েছে। 


আন-নুশরাহ বা জাদু টোনা ‘নষ্ট করা’ এর সংজ্ঞা ও বিধান 


1৪ তিরমিযী, হাদীস নং ১৪৬০; দারাকৃতনী, ৩/১১৪; মুস্তাদরাকে হাকিম 
৪/৩৬০; বাইহাকী, ৮/১৩৬। হাদীসটির সনদ মারফু* হিসেবে (অর্থাৎ রাসূল 


থেকে) দুর্বল, মাওকুফ হিসেবে (অর্থাৎ সাহাবী থেকে) বিশুদ্ধ । 
398 


প্রশ্ন: আন-নুশরাহ, (বা জাদু-টোনা নষ্ট করা) কী? 
উত্তর: 'আন-নুশরাহ" এর অর্থ যাকে জাদু করা হয়েছে, তার থেকে 
জাদু দূর করা। এটি যদি জাদু দিয়ে দূর করা হয়, তাহলে তা 
হবে শয়তানের কাজ। আর যদি ঝাড়-ফুক ও বৈধ কোনো উপায় 
(কুরআনের সুরা ফালাক ও নাস ইত্যাদি) দিয়ে খোলা হয়, তবে 
তাতে কোন ক্ষতি নেই। 

বৈধ ঝাড়-ফুক 
প্রশ্ন: বৈধ ঝাড়-ফুক বলতে কি বুঝ এবং এর বিধান কী? 
উত্তর: বৈধ ঝাড়-ফুক হল, যা কুরআন ও সুন্নাহ থেকে নেয়া হয় 
এবং আরবি ভাষায় হয়। আর যাকে ঝাড়-ফুঁক দেয়া হয় এবং যে 
দেয়, উভয়ে এ বিশ্বাস করে যে, তার ঝাড়-ফুক কোনো প্রভাব 
সৃষ্টি করতে পারে না একমাত্র আল্লাহর অনুমতি ছাড়া। জিবরীল 
আলাইহিসসালাম রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
ঝাড়-ফুক করেন'** এবং রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
নিজে অনেক সাহাবীকে ঝাড়-ফুক দেন। এছাড়াও অনেক 
সাহাবীকে তিনি এ বিষয়ে সম্মতি দেন। এমনকি তিনি ঝাড়- 
ফুকের নির্দেশও দেন এবং তাদের জন্য এর উপর বিনিময় গ্রহণ 
করারও অনুমতি দেন। এগুলো সবই বুখারি, মুসলিম ও অন্যান্য 


1৯ মুসলিম, হাদীস নং ২১৮৫, ২১৮৬। 
399 


হাদিসের কিতাবসমূহে বর্ণিত। 

অবৈধ ঝাড়-ফুক 
প্রশ্ন: অবৈধ ঝাড়-ফুক কী? 
উত্তর: যে সব ঝাড়-ফুক কুরআন ও হাদিসের দ্বারা হয় না এবং 
আরবি ভাষায়ও নয়, এ ধরনের ঝাড়-ফুক অবৈধ। বরং এটি 
শয়তানের কাজ, শয়তানকে খুশি করা ও শয়তান যা মহব্বত 
করে তার প্রতি আকৃষ্ট হওয়া। যেমন, কতক ধড়িবাজ, খারাপ 
পথে পরিচালনাকারী, দ্বীনের দুশমনরা এ ধরনের কাজ করে 
থাকে। এছাড়া কতক লোক আছে, যারা হাইকাল (তথা আকাশের 
বিভিন্ন গ্রহ-নক্ষত্রের কল্পিত চিত্র) অংকিত কিতাবসমূহ যেমন, 
শামছুল মা'আরেফ, শুমুছুল আনোয়ার ইত্যাদি কিতাবসমূহ অধ্যয়ন 
করে এ ধরনের কার্যাদি করে থাকে। ইসলামের দুশমনরা এ 
অবান্তর ও অবৈধ বিষয়গুলো এতে প্রবেশ করিয়েছে। অথচ এ 
গুলোর সাথে ইসলামের কোন বিন্দু মাত্র সম্পর্ক নেই। আর না 
এগুলোর সাথে ইসলামী জ্ঞানের কোনো ছায়ারও ন্যুনতম কোনো 
সম্পর্ক আছে। যেমনটি আমরা 'সুল্লাম' এর ব্যাখ্যা গ্রন্থে বিস্তারিত 
বর্ণনা করেছি। 
প্রশ্ন: তাবিজ-কবচ, মালা, রশি ইত্যাদি গলায় ঝুলানোর বিধান 
কী? 


400 


উত্তর: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(4৩1 09 ৬৬৯ ৯০ ১০) 


“যে ব্যক্তি কোনো কিছু গলায় ঝুলায়, তাকে তার দিকে সোপর্দ 
করা হয়” 


অনুরূপভাবে, 


AS 13) ও ৩৪৪৪ 3 ১১ ০৬০৭ ০০৯ ০৪ এপ dil ৬০ ৭-1 
(abs 31৯১১ 9১3) ১৯১৯৬ 


“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে 
একজন লোককে দূত করে পাঠালেন, যাতে কোন উটের গলায় 
তীরের ধনুকের মত করে ঘন্টা, বা জুতার মালা অথবা হার 
ঝুলানো থাকলে তা যেন কেটে ফেলা হয়।”1% 


1৯ মুসনাদে আহমাদ ৪/১৩০, ৩১১; তিরমিযী, হাদীস নং ২০৭২। হাসান 
সনদে । 

1% বুখারী, হাদীস নং ৩০০৫; মুসলিম, হাদীস নং ২১১৫ । আরবরা সাধারণত 
“চোখ লাগা’ তে বাঁচানোর জন্য এগুলো লাগাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম এগুলো কাটতে নির্দেশ দিলেন, যাতে মানুষের মনে এ বিশ্বাস 
401 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
॥ 4৯ 2১4 9 ৪০] ৩1) 


“(কোনো কোনো) ঝাড় ফুক, তাবিজ ও অনুরাগ বা বিরাগ 
সৃষ্টিকরার জন্য বাঁধা কবচ ব্যবহার করা শির্ক”%। 


“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
॥ 426 ১৬৪০১ ৬০ ০১৭ 4। SN Ls ৬০ ০৭) 


“যে ব্যক্তি কোনো তাবিজ ঝুলালো আল্লাহ তার কোনো কিছু 
সম্পন্ন করবে না। আর যে ব্যক্তি ঝিনুক কিংবা কড়ি গলায় 


আবার না এসে পড়ে যে, এগুলো কোনো কিছু প্রতিহত করতে পারে । বরং 
মানুষ যেন বিশ্বাস করে যে, সবকিছুই আল্লাহর নির্ধারিত তাকদীর মোতাবেক 
এগুলো করত চোখ লাগা থেকে বাঁচার প্রত্যাশায়, সে জন্য সেটা নিষিদ্ধ। কিন্তু 
যদি কেউ সুন্দরের জন্য উটের গলায় কিছু লাগায় তবে সেটা নিষিদ্ধ হবে না। 
[ফাতহুল বারী থেকে, সম্পাদক] 

19 আবু দাউদ, হাদীস নং ৩৮৮৩; ইবন মাজাহ, হাদীস নং ৩৫৩০; মুসনাদে 


আহমাদ ১/৩৮১। সহীহ সনদে বর্ণিত। 
402 


ঝুলাবে আল্লাহ তার সে উদ্দেশ্য সফল করবেন না ।”'* 
অপর বর্ণনায় এসেছে, 

tS al ১৪১ এ God ০) 
“যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শির্ক করল”1)। 


অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক 
লোকের হাতে একটি পিতলের কড়া, দেখে তাকে জিজ্ঞেস 
করলেন, 


9 Sb ৬৯১ ১1 Ios NY Gb ৬০) 0 all ০০ 00 (৫1৯৩১) 
(131 ০০31৩ dle ৬১ ০০০ 


“এটি কী?” সে বলল, এটি বাত রোগ যা ঘাড় ও বাজুতে ধরে 
থাকে সেটার কারণে দেয়া হয়েছে। তখন তিনি বললেন, “এটি 
খুলে ফেল, কারণ, এটি তোমার বাতের ধরা আরো বাড়িয়ে দিবে। 
যে অবস্থায় এ জিনিসটি তোমার হাতে আছে সে অবস্থায় যদি 


1 মুসনাদে আহমাদ, 8/১৫৪; মুস্তাদরাকে হাকিম, ৪/২১৬। হাসান সনদে। 


19 মুসনাদে আহমাদ ৪/১৫৬; মুস্তাদরাকে হাকিম, ৪/২১৯। সহীহ সনদে । 
403 


তুমি মারা যাও, তাহলে তুমি কখনোই সফলকাম হতে পারবে 
না।” (অর্থাৎ জান্নাতে যেতে পারবে না):%4। 


Ly} এ 5 ১৩ ১৯০ ০৪৩০৬ এ LSD ২৪১ ০৪১ 
AED JS ৩৪ ৩৬৯৬ ০৮ Ls ১৬৪ ৩০ 


হুজাইফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির হাত থেকে “সুতা” কেটে 
ফেলেন। তারপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন- “আর 
তাদের অধিকাংশই আল্লাহর উপর ঈমান আনে তবে তারা 
মুশরিক” । [সূরা ইউসুফ, আয়াত: ১০৬] সাঈদ ইব্‌ন জুবাইর রহ. 
বলেন, যে ব্যক্তি কোন মানুষের হাত থেকে তাবিজ কেটে ফেলে 
দেয়, সে যেন একটি দাস স্বাধীন করে দেয়ার মত সাওয়াব 
পেল’ এটি মারফু"* হাদীসের বিধান রাখে। 


1 মুসনাদে আহমাদ 8/88৫; ইবন মাজাহ ৩৫৩১; ইবন হিব্বান, ১৪১০। 

1৯ অর্থাৎ বর্ণনাটি সা'ঈদ ইবন জুবাইর থেকে এসেছে। তাবেঈ কোনো বিষয়ে 
সওয়াবের কথা বলতে পারে না। তাই বর্ণনাটি তার কাছ থেকে আসলেও 
যেহেতু তিনি একজন গ্রহণযোগ্য তাবে'ঈ। আর তাবেঈ যখন কোনো 


সওয়াবের কথা বলে তখন সেটা রাসূলের কাছ থেকে কোনো না কোনো 
404 


প্রশ্ন: তাবিজ যদি কুরআন থেকে হয়, তার বিধান কী? 


উত্তর: কতক মনীষী হতে বৈধ হওয়ার কথা উল্লেখ করে থাকেন। 
কিন্তু অধিকাংশ মনিষী এসবকে অবৈধ বলেছেন। তারা হলেন, 
আব্দুল্লাহ ইব্‌ন হাকিম, আব্দুল্লাহ ইব্‌ন ওমর, আব্দুল্লাহ ইব্ন 
মাসউদ ও তার সঙ্গীরা। এটিই হল, উত্তম। কারণ, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লাগানো যে নিষেধটি 
করেন, তা হল ব্যাপক ৷ এ ছাড়া এ বিষয়ে কোন মারফু“**% বর্ণনা 
না থাকা ও কুরআনকে অবমূল্যায়ন থেকে রক্ষা করা। কারণ, 
যখন কোন ব্যক্তি গলায় তাবিজ ঝুঁলায়, তখন দেখা যায় সে 
অপবিত্র । অথবা যাতে অন্যরা তার কারণে তাবিজ লটকানোর 
প্রতি আকৃষ্ট না হয়। মানুষ যাতে খারাপ বিশ্বাস করতে না পারে 


মাধ্যমেই শুনে বলে থাকবেন। তাই এটি রাসূলের হাদীসের মতই হয়ে গেল। 
এটাই এখানে মারফু'" দ্বারা উদ্দেশ্য নেয়া হয়েছে। [সম্পাদক] 

** অর্থাৎ কুরআন দিয়ে তাবিজ দেয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে কোনো বর্ণনা আসে নি। আর সাহাবীগণের মধ্যে অধিকাংশ 
থেকে নিষেধ-ই বর্ণিত হয়েছে। দু" একটি বর্ণনা কোনো কোনো সাহাবী থেকে 
থাকলেও সেগুলোর অন্য অর্থ করা সম্ভব। তাছাড়া অধিকাংশ সাহাবীর কথার 


বিপরীত। তাই কুরআনকে তাবিজের কাজে ব্যবহার করা যাবে না। [সম্পাদক] 
405 


এবং অন্তর যাতে গাইরুল্লাহর দিকে ধাবিত না হয় বিশেষ করে 
এ যুগে তাবিজ থেকে বিরত থাকাই অতি উত্তম। 


গণকদের বিধান 
প্রশ্ন: গণকদের বিধান কী? 


উত্তর: গণকগণ তাগ্ততের অন্তর্ভুক্ত তারা শয়তানের বন্ধু যারা 
তাদের বন্ধু গণকদের প্রতি গোপনে বার্তা পাঠায়। যেমন আল্লাহ 
তা'আলা বলেন, 


2৩৮ ৩9 সর প্রা BL ৩৮ ol এ) ৯ 
[৭৭:০3] ধ ও) $১4/342 


তবে তোমরা অবশ্যই মুশরিক ৷” [সূরা আন'আম, আয়াত: ১২১] 


শয়তানরা গণকদের কাছে অবতীর্ণ হয়, তাদের নিকট আসে এবং 
(চুরি করে ফেরেশতাদের কথা থেকে) যা শুনেছে তা জানায় এবং 
তার সাথে একশটি মিথ্যা মেশায়। যেমন আল্লাহ তা'আলা বলেন, 


406 


ও 231 এ ৬ উর ও © LST ও ৩৩ ডু লি এ 
[oer বে) sla ধ © 5255 ৯৮৩০ শি দি 


“আমি কি তোমাদেরকে সংবাদ দেব, কার নিকট শয়তানরা 
অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও 
পাপীর নিকট। তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাং 
মিথ্যবাদী।” [সূরা শু'আরা, আয়াত: ২২১, ২২৩] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হওয়ার 
অবস্থা বর্ণনায় যে হাদীস বলেছেন তাতে বলেন, 


৬2 ০০ ৩১৯ ০০০৯ SS dl 3০০৮১ dl 3০০০ কপ) 
9৮৮৭ fe হও ৩৯ এ IANA ০ এক ৩০ এ] 
4১১২ 310 ৬৪৯১১ ৬৪৪ ও এ ৬ ১১ ০ ৩৯৪ 

॥ 4০২ ০০০০) ও 2+ 25৫ 2৬০ ১১৩৩১ 


“তারপর কান-চোরা আসমানে কি ফায়সালা হয় তা শোনে, 
তারপর আরেক জন কান-চোরা এভাবে একটার উপর একটা 
থাকে। সে তার নিচের কান-চোরাকে বলে, তারপর সে তার 
নীচের কান-চোরাকে বলে। এভাবে বলতে বলতে গণক অথবা 


407 


জাদুকর পর্যন্ত পৌঁছে। কখনো কখনো তারা কথা জানানোর পূর্বে 
উন্ধাপিণ্ড তাদের আক্রান্ত করে, আবার কখনো তারা আক্রান্ত 
হওয়ার পূর্বে কিছু কথা ছেড়ে দেয়। তারপর (যারা তা শুনেছে) 
তারা নিজের থেকে তার সাথে আরও একশ মিথ্যা কথা চালিয়ে 
দেয়।”'” হাদিসটি সহীহ বুখারিতে পরিপূর্ণ রূপে বর্ণিত। 


যে ব্যক্তি গণককে বিশ্বাস করে তার বিধান 
প্রশ্ন: যারা গণককে বিশ্বাস করে তাদের বিধান কী? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 
[৭১২] বৃ ও 803 এরা AN SIG ALY ৯) 


“বল, ‘আল্লাহ ছাড়া আসমানসমূহে ও যমীনে যারা আছে তারা 
গায়েব জানে না।” [সুরা নামাল, আয়াত: ৬৫] 


[০৭ 7৬০২] ৪ 3102 AA ৩ 4০৩) 


1» বুখারী, হাদীস নং ৪৮০০। 


বিষয়ে কেউ জানে না।” [সূরা আ'নআম, আয়াত: ৫৯] 
[5):১১৮)] € © ০৯৬৫০ একা 2৯০০৪ fy 


“নাকি তাদের কাছে আছে গায়েবের জ্ঞান, যা তারা লিখছে?” 
[সূরা তুর, আয়াত: ৪১] 


[ro all (© উপ তথা ৪ ৪০৪৯ 


“তার কাছে কি আছে গায়েবের জ্ঞান যে, সে দেখছে?” [সূরা 
নজম, আয়াত: ৩৫] 


[7১2০] O SALE ২ 29 এ TG 


“আল্লাহ তা'আলা জানেন, আর তোমরা জানো না।” [সুরা বাকারা, 
আয়াত: ২১৬] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


৯০০ এ ৭)) ৮০ AS ১৪ ০১৬ ০২ 4০০৪ ৬৯৬ 9৮০ 3০) 
tly ০ 4] 


“যে ব্যক্তি কোন জাদুকর অথবা গণকের কাছে আসল, তারপর 
সে যা যা বলল, তা বিশ্বাস করল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর যা নাযিল করা হল তার সাথে কুফরি করল ।”19 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
॥ ৭৪২৩১০1৪১৬০ এ LE ৪১০০১ ০৬৯ ৩ এ ০:০০ ০) 


“যে ব্যক্তি কোন গণকের কাছে এসে কোন কিছু জানার জন্য 
জিজ্ঞাসা করল এবং সে যা যা বলল, তা বিশ্বাস করল, তার 
চল্লিশ দিনের সালাত কবুল করা হবে না।%% 


1» মুসনাদে আহমাদ ২/৪২৯; বাইহাকী, ৮/১৩৫; মুস্তাদরাকে হাকিম ১/৮। 
1% মুসনাদে আহমাদ ৪/৬৮, ৫/৩৮০; এ বর্ণনার বাইরে ইমাম মুসলিমও 
হাদীসটি বর্ণনা করেন, হাদীস নং ২২৩০। তবে ইমাম মুসলিমের বর্ণনায় 
হাদীসের শব্দ হচ্ছে, 

এ বর্ণনা থেকে বুঝা যায় যে, “গণকদের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করলেই 
তার চল্লিশ দিনের সালাত কবুল করা হবে না।” এখানে গণকদের কথা 
সত্যায়ণ করার কথা বলা হয় নি, তার কারণ সম্ভবত এই যে, গণকদের কথা 
সত্য বলে বিশ্বাস করলে তো তার ঈমান থাকবে না, যেমনটি পূর্বোক্ত হাদীসে 


বর্ণিত হয়েছে। সালাত কবুল হওয়ার প্রশ্ন ই আসে না। সুতরাং ইমাম 
410 


জ্যোতিষশাস্ত্রের বিধান 


প্রশ্ন: জ্যোতিষশাস্ত্ৰ (গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুসারে শুভাশুভ নির্ণয় 
বিদ্যা) -এর বিধান কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


{AA 2 ০৬ ও GE LEE HAST ভা Ke ওয়া 5) 
[৭:০১] 


তোমরা এ দ্বারা পথপ্রাপ্ত হও স্থল ও সমুদ্রের অন্ধকারে ।” [সূরা 
আনআম, আয়াত: ৯৭] আল্লাহ তা'আলা বলেন, 


[০:১1] 3১58103১505 (০৪ BMC ES 155) 


মুসলিমের বর্ণিত হাদীসের শব্দগুলো বেশি শক্তিশালী গ্রন্থকারের উল্লেখিত 
শব্দগুলো মুসনাদে আহমাদের এসেছে, সেটার অর্থ সম্ভবত: এই যে, যে ব্যক্তি 
তার ঈমান চলে গেলেও তারপর যদি পুনরায় ঈমান আনয়ন করে তারপরও 
তার চল্লিশ দিনের সালাত কবুল করা হবে না। এ যেন আল্লাহর পক্ষ থেকে 
তার প্রতি ক্রোধের বহিঃপ্রকাশ; কারণ সে ঈমানদার হয়ে কুফরী ও শিকী 


কাজটি জানার পরও এটা কেন করতে গেল? [সম্পাদক] 
411 


“আমি নিকটবর্তী আসমানকে প্রদীপপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি 
এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি”। 
[সূরা ইসরা, আয়াত: ৬১] 


[Nj ধু 2১26 SELL BY 


“এবং তারকাসমূহও তাঁর নির্দেশে নিয়োজিত।” [সূরা নাহাল, 
আয়াত: ৬১] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(১1) ৩১1১ ০০০] ০০ Lat ১ ৯৪ (9 ৩৮ সত 3) ৬০) 


“যে ব্যক্তি নক্ষত্র থেকে কোনো কিছু গ্রহণ করল, সে যেন জাদু 
থেকে কোনো কিছু গ্রহণ করল। তারপর যত বাড়াবে, ততই 
বাড়বে।”*% 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


॥ ২১০৯ ৮৯১ ১১)৬ ৮5355091১4৮ Bad Fl ge SS) 


2০০ আবু দাউদ, হাদীস নং-৩৯০৫; ইবন মাজাহ, হাদীস নং-৩৭২৬। 
412 


অবিশ্বাস করা এবং শাসকদের অত্যাচারকে ভয় করি ।”20 


আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সে সব লোক সম্পর্কে 
বলেন, যারা আব্জাদের হিসাব লিখে এবং নক্ষত্রের দিকে 
তাকিয়ে শুভাশুভ কথা বলে: 


(১৩০ ১৭4 ১২০ এ এ|১ 0০ sl 


“যারা এ সব কাজ করে তাদের জন্য আল্লাহর নিকট কোন অংশ 
নেই।”*%* 


০৬১৩০ ০৪৮৬৪ ৩০৯০১ ৮০৮৪ ঘট SDS ৮৯ dl ৪৬ 
4:০০ Lol b> sl ০১ ৮৪ ১ Ib ৯০ এ 


আল্লাহ তা'আলা এ সব নক্ষত্রসমূহকে তিন কারণে সৃষ্টি করেছেন: 


29 হাইসামী, মাজমাণউয যাওয়ায়েদ, ৭/২০৩। হাদীসটি হাসান পর্যায়ের। 
£ঃ আব্দুর রাযযাক, মুসানাফ, ১১/১৯৮০৫; ইবন আবি শাইবাহ, মুসান্নাফ, 


৮/৪১৪। সহীহ সনদে বর্ণিত। 
413 


আসমানের সৌন্দর্য, শয়তানকে নিক্ষেপ করার জন্য এবং পথ 
দেখানোর জন্য। যে ব্যক্তি এর বাইরে কোনো ব্যাখ্যা দেয়, সে 
অবশ্যই তার (ঈমানের) অংশকে নষ্ট করল, তার হিস্যা হারিয়ে 
ফেলল এবং যে বিষয়ে তার কোনো জ্ঞান নেই, সে বিষয়ে কথা 
বলার কষ্ট করল*। 


নক্ষত্রের বিচরণ ছারা বৃষ্টি হওয়া বা না-হওয়া নির্ধারণ করার 
বিধান 


প্রশ্ন: নক্ষত্রের বিচরণ দ্বারা বৃষ্টি হওয়া বা না হওয়া নির্ধারণ করার 
বিধান কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 
[ADIN {© ৩৯১০১৬৫7০৬১ ৩৯৪৯ 


“আর তোমরা তোমাদের রিযক বানিয়ে নিয়েছ যে, তোমরা 
মিথ্যারোপ করবে।” [সূরা ওয়াকেয়া, আয়াত: ৮২] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


*% সুযুতী, দুর্রুল মানসূর, ৩/৪৩। 
414 


(2০৬০1১০০19৬ ০৪০৯১ shad 


“চারটি জিনিস আমার উম্মতের মধ্যে জাহিলিয়াতের স্বভাব, তারা 
তা ছাড়বে না: বংশের অহংকার, কারো বংশ নিয়ে কটাক্ষ করা, 
তারকার বিচরণ দ্বারা বৃষ্টি নির্ধারণ, আর মৃত ব্যক্তির উপর উচ্চ 
স্বরে কান্নাকাটি করা ।”4 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


০০৪ ৩০৮৮ JG ৩০ ৬০৪৪ ৪ ০০৮০ ১৬০ cr পেশি ids hl এ) 
1559 13S ০০ bbs এ ০৮ ৬9 ০৮৩1505১১৬3 ০৮০ ১৬০ 4) 
॥ 5155৬ ৩৭১০ ১৪ ৩১৪ 


“আল্লাহ তা'আলা বলেন, আমার বান্দাদের থেকে কিছু আমার 
উপর ঈমান রেখে আর কিছু কাফের অবস্থায় সকালে উপনীত 
হলো। যে বলল, আমরা আল্লাহর রহমতে বৃষ্টি লাভ করলাম, সে 
আমার উপর ঈমান আনল আর নক্ষত্রের প্রভাবকে অস্বীকার 
করল। আর যে বলল, আমরা নক্ষত্রের কারণে বৃষ্টি লাভ করলাম, 
সে আমার সাথে কুফরি করল এবং নক্ষত্রের প্রভাবে বিশ্বাস 


294 মুসলিম, হাদীস নং-৯৩৪। 
415 


করল 1202” 
অশুভ লক্ষণ নেয়া ও তার বিধান 


প্রশ্ন: অশুভ লক্ষণ নেয়ার বিধান কি এবং তা দূর করার উপায় 
কী? 


উত্তর 5 আল্লাহ তা'আলা বৃ ? 
[১৮ :-91,০31] €40 35 28৮৮ ৩৫ খুঁটি 


“তাদের কল্যাণ-অকল্যাণ তো আল্লাহর কাছে।” [সুরা আরাফ, 
আয়াত: ১৩১] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(১২০ ১ 7০১৯ ১০০০০ ১১ ৪9১৮ ১) 


“ইসলামে ছোঁয়াচে নেই, অশুভ লক্ষণ নেই, মৃত মানুষের মাথার 
খুলি, কিংবা রাতে কোনো পাখির দ্বারা কু লক্ষণ নেই ও সফর 


2০5 বুখারী, হাদীস নং ৮৪৬, ১০৩৮; মুসলিম, হাদীস নং ৭১। 
416 


মাসের মধ্যেও খারাপ কিছু নেই।”2 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(47৩ 57০]1 47 ১7০৮০) ) 


“কুলক্ষণ নেয়া শির্ক, কুলক্ষণ নেয়া শির্ক।”£ আব্দুল্লাহ ইব্‌ন 


Fb 4১৯৩৪ HIS, We by 


‘আমাদের মধ্যে অনেকেরই তা আসে, তবে তাওয়াককুল দ্বারা 
আল্লাহ তা দূর করে দেন’ 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
tds, sl deal abl ll 


অশুভ লক্ষণ হিসেবে সেটাই ধর্তব্য হবে, যা তোমাকে কোনো 


20 বুখারী, হাদীস নং ৫৭০৭; মুসলিম, হাদীস নং ২২২০। 
2 মুসনাদে আহমাদ ১/৩৮৯, ৪৩৮, ৪৪০; বুখারী, আদাবুল মুফরাদ, ৯০৯; 
আবু দাউদ ৩৯১০; তিরমিযী, ১৬১৪; ইবন মাজাহ ৩৫৩৮। সহীহ সনদে। 

417 


কাজে উদ্ধুদ্ধ করে বা তোমাকে কোনো কাজ থেকে বিরত 
রাখে 08 


ইমাম আহমাদ আব্দুল্লাহ ইব্ন আমর হতে হাদিস বর্ণনা করেন, 
তাতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


১ ol dG ৬১৪)৩৫ ৮৪198 এব ১৩৪ এ oF ৪০৮০] এ১১ ১৯) 
(dae 413১ 4০৬৮ 31০4৮ ৭১০০ ১৮০ Eh 


“কুলক্ষণ নেয়ার কারণে যে কেউ তার প্রয়োজনীয় কাজ থেকে 
বিরত থাকল, সে শির্ক করল।” সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, তার 
কাফফারা কী? উত্তরে রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, “এটা বলা যে, - হে আল্লাহ কোনো কল্যাণ নেই তোমার 
কল্যাণ ছাড়া, আর কোনো কুলক্ষণ নেই, তুমি না লিখলে, আর 
তুমি ছাড়া কোন হক ইলাহ নেই।”29? 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


38৭ Al ০৩ =: ৬1০ ওঁ) ৬২০০ ১০ 3১ ৪90 ৬) 


“% মুসনাদে আহমাদ ১/২১৩। এর সনদ দুর্বল। 


£ মুসনাদে অ হমাদ ২/২২০; ইবনুস সুন্নী, ২৯৩। সহীহ সনদে। 
418 


॥ ১২15১ ১১১৮ ২১ ৩৬ এ! ৬ ০০৩ ১ SY) ৩৬০০৪ 


“এ মধ্যে উত্তম হচ্ছে, ভালো লক্ষণ গ্রহণ করা; যা কোনো 
মুসলিমকে কাজ থেকে বিরত রাখে না। সুতরাং যখন কোনো 
মানুষ কোনো খারাপ কিছু দেখে, সে যেন এ কথা বলে, ‘হে 
আল্লাহ ভালো সবকিছু একমাত্র তোমার কাছ থেকেই আসে । আর 
খারাপসমূহ একমাত্র তুমিই প্রতিহত কর। আমাদের কোন শক্তি 
বা উপায় নেই তুমি ছাড়া।”*" 


নজর বা চোখ-লাগার বিধান 
প্রশ্ন: নজর বা চোখ-লাগার বিধান কী? 
উত্তর: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(০ ৩:০)) 
“নজর বা চোখ লাগার বিষয়টি সত্য” 
৮ আৰু দাউদ, হাদীস নং ৩৯১৯; বাইহাকী, ৮/১৩৯; ইবনুস-সুমী, ২৯৪। তবে 


এর সনদ দুর্বল। 


21 বুখারী, হাদীস নং ৫৭৪০, ৫৯৪৪; মুসলিম, হাদীস নং ২১৮৭। 
419 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়ের চেহারা 
বিবর্ণ ও হলুদবর্ণ দেখে বললেন, 


(১০০। ৬2 ob 15০০০) 
“তোমরা এর জন্য ঝাড়-ফুক কর, কারণ তার নজর লেগেছে ।”££ 


0২০ ০ | ১০ এন। এন 205 ৩ RENE 
dl ১০ ০০২ 


“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দেন বা 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘নজর’ বা ‘চোখ লাগা, 
থেকে ঝাড়-ফুক বা চিকিৎসা করার নির্দেশ দেন।:১” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(2৯2১০ ৩% 1 ৩৪) 3.) 


বুখারী, হাদীস নং ৫৭৩৯; মুসলিম, হাদীস নং ২১৯৭। 


£১ বুখারী, হাদীস নং ৫৭৩৮; মুসলি, হাদীস নং ২১৯৫। 
420 


“একমাত্র চোখ লাগা বা বিচ্ছুর দংশন ছাড়া কোনো কিছুর জন্য 
ঝাড়-ফুক নেই।”£+ উল্লেখিত সব কটি হাদিস সহীহতে বর্ণিত, 
আর এতে এগুলো ছাড়াও আরও অনেক হাদিস রয়েছে। চোখ 
লাগার প্রতিক্রিয়া হওয়াটিও একমাত্র আল্লাহর অনুমতিতে হয়ে 
থাকেঠ5। সালাফে সালেহীন তথা উম্মতের উত্তম পূর্বসূরীদের 
অনেকেই আল্লাহ তা'আলার বাণী, 


LEMS ০ HA ০ জা ১০5৩) 
[০) 


“আর কাফিররা যখন উপদেশবাণী শুনে তখন তারা যেন তাদের 
দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলবে।” [সুরা আল কলম, আয়াত: 
৫১] এ আয়াতের ব্যাখ্যায় উপরোক্ত হাদীসসমূহ দিয়ে তাফসীর 
করেছেন। 


24 বুখারী, হাদীস নং ৫৭০৫; মুসলিম, হাদীস নং ২২০। 
£১ অর্থাৎ চোখ লাগার বিষয়টি শুধু মানুষের ক্ষমতায় হয় না, তার প্রভাবটি 


আল্লাহর ইরাদা কাওনিয়্যা বা সার্বিক ইচ্ছার অধীন। [সম্পাদক] 
421 


গুনাহের বর্ণনা 
প্রশ্ন: গুনাহসমূহ কত প্রকার? 
উত্তর: গুনাহ দুই প্রকার: 


এক: ছগীরা গুনাহ যে গুলোকে সাইয়েআ (খারাপ বস্ত/বিষয়) বলা 
হয়ে থাকে দুই: কবিরা গুনাহ যে গুলোকে মুবেকাত (বা 
ধ্বংসাত্মক) বলা হয়ে থাকে। 


যে সব আমল দ্বারা ছগীরা গুনাহের কাফফারা হয় 
প্রশ্ন: কোন সব আমল দ্বারা ছগীরা গুনাহের কাফফারা হয়? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


[৮৭:০৮] (0294 ১৩৩৩ 


“তোমরা যদি সেসব কবীরা গুনাহ পরিহার কর, যা থেকে 
তোমাদের বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ 


ক্ষমা করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাব সম্মানজনক 


422 


প্রবেশস্থলে।” [সূরা নিসা, আয়াত: ৩১] 
[NE 321 © 325811504১5 ELI 8৬৫ I ) 


“নিশ্চয়ই ভালকাজ মন্দকাজকে মিটিয়ে দেয়। এটি উপদেশ 
গ্রহণকারীদের জন্য উপদেশ ৷” [সূরা হুদ, আয়াত: ১১৪] 


এখানে আল্লাহ তা'আলা আমাদের জানিয়ে দেন যে, যদি কোনো 
ব্যক্তি কবিরা গুনাহ হতে বেঁচে থাকে এবং নেক আমলসমূহ করে, 
এতে তার গুনাহসমূহ দূর হয়ে যাবে। অনুরূপভাবে হাদিসে বর্ণিত 
আছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(৬০ 2০৮] il sl) 


“খারাপ কাজের পর ভালো কাজ কর, ভালো কাজ মন্দকে মিটিয়ে 
দেবে ।”25 


এ ছাড়াও বিশুদ্ধ হাদিসসমূহে বর্ণিত কষ্টের সময়/কষ্টকর 
অবস্থায়/কষ্টকরভাবে ওজুর পানি পৌঁছানো, মসজিদের যাতায়াত 


2৪ মুসনাদে আহমাদ ৫/১৩৫, ১৫৮, ১৭৭, ২২৮; তিরমিযী, ১৯৮৭; 


মুস্তাদরাকে হাকিম, ১/৫৪। 
423 


করা, পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমআ থেকে অপর জুমআ, এক 
আশুরার দিন রোজা রাখা ইত্যাদি ইবাদতসমূহ সগীরা গুনাহের 
জন্য কাফফারা। তবে অধিকাংশ হাদিসে তার জন্য কবিরা গুনাহ 
হতে বেঁচে থাকাকে শর্ত করা হয়েছে। সুতরাং সগীরা গুনাহ মাফ 
হওয়ার জন্য অবশ্যই কবিরা গুনাহ হতে বেঁচে থাকতে হবে; 
তারপর সগীরা গুণাহ হতে পারে নেক আমলের কারণে মাফ 
করা হবে, অথবা নেক আমল বাদেই তিনি তা মাফ করবেন। 


কবিরা গুনাহের সংজ্ঞা 
প্রশ্ন: কবিরা গুনাহ কী? 


উত্তর: কবিরা গুনাহের সংজ্ঞা সম্পর্কে সাহাবী ও তাবেয়ীগণ 
একাধিক মতামত দেন। কেউ কেউ বলেন, এ সব গুনাহ যে 
গুনাহের উপর শাস্তি নির্ধারণ করা হয়েছে। আবার কেউ কেউ 
বলেন, যে সব গুনাহের কারণে অভিশাপ দেয়া এবং ক্ষোভ প্রকাশ 
করা হয়েছে। জাহান্নামের কথা বলা হয়েছে অথবা যে কোন 
শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। কারও কারও মতে, এ সব 
গুনাহ যেগুলো দ্বীনের প্রতি গুরুত্বহীনতা ও ভ্রুক্ষেপ না করা এবং 
আল্লাহর ভয় কম হওয়াকে বুঝায়। এ ছাড়াও আরও একাধিক 


424 


সংজ্ঞা রয়েছে। বিশুদ্ধ হাদিসসমূহে অনেক গুনাহকে কবিরা গুনাহ 
বলে নামকরণ করা হয়েছে। কিছু কবিরা গুনাহ আছে, যেগুলো 
বড় কুফর। যেমন আল্লাহর সাথে শির্ক করা, জাদু করা। আবার 
কিছু আছে মারাত্মক কবিরা গুনাহ ও বড় ধরনের অশ্লীলতা । এ 
প্রকারের কবিরা গুনাহ উপরের কবিরা গুনাহের তুলনায় ছোট। 
যেমন, এমন কোনো ব্যক্তিকে হত্যা করা, যাকে হত্যা করার 
নির্দেশ শরী'আত দেয় নি। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 
সুদ খাওয়া, ইয়াতিমের মাল ভক্ষণ করা, মিথ্যা কথা বলা, পবিত্রা 
পিতার নাফরমানি করা ইত্যাদি । 


গুনাহ সাতটি হওয়া থেকে সত্তরটি হওয়ার অধিক কাছাকাছি 1৮217 
আর যে ব্যক্তি যে সব গুনাহের উপর কবিরা গুনাহ ব্যবহার করা 
হয়েছে, তা অনুসন্ধান করবে সে সত্তরটির বেশি খুঁজে পাবে। 
গিয়ে, এ সব গুনাহগুলোর অনুসন্ধান করে যেগুলোর উপর 
কুরআন ও হাদিসে হুমকি, ধমকি, হুশিয়ারি ইত্যাদি শব্দ উচ্চারণ 
করা হয়েছে, তাহলে সে দেখতে পাবে কবিরা গুনাহের সংখ্যা 


£? আবদুর রাযযাক, আল-মুসান্নাফ, ১০/১৯৭০২; তাফসীর তাবারী, ৫/২৭। 
425 


আরও অনেক। 
যে আমল কবীরাহ গুনাহ ও ছগীরাহ গুণাহকে দূরীভূত করে 


উত্তর: খালেস তাওবা দ্বারা সমস্ত গুনাহের কাফফারা হয়। আল্লাহ 
তা'আলা বলেন, 


52০০৫ 0630 ৬6৩০৯ LF DIES Lk SAE 
ঘটে HEN EE ৩ SH ৩৫ (9 2৮5৬০ 2 
[A :2১০]] 


“হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা কর, খাঁটি 
তাওবা; আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন 
করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন 
যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত” [সূরা তাহরীম, আয়াত: ৮] 


এখানে “আশা করা যায়” এর অর্থ, তা অবশ্যই সংঘটিত হবে। 


(9৬০ Hl 452 St ৬৬০ NE ৫৮ GA ০৩ ৬ Nj) 


ও. 


[4৭:১৩] © Es Brie হা ৫ ০৫৩ 


426 


“তবে যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে। পরিণামে 
আল্লাহ তাদের পাপগুলোকে পূণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। 
আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।” [সূরা ফুরকান, আয়াত: 
৬৯] আল্লাহ তা'আলা আরও বলেন, 


58955 ASS pdf ls jf ২০05 এজ) 
J © 65405751055 ৫১৫৭ 25 TN oA as 
ন হবৰ z BE AM BE sm MG রে 
79 ৬ GAS ০৪ 3 ৪ ৩৪ SH ৬৪ ED ৩৪ ১৪০ SIGS 
[7 ০+০:৩1৯০ MIG ০১৮০] 521 


“আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি যুলম 
করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য 
ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে ? 
আর তারা যা করেছে, জেনে শুনে তা তারা বার বার করে না। 
এরাই তারা, যাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত 
ও জান্নাতসমূহ যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে 
তারা স্থায়ী হবে। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম!” 
[সুরা ফুরকান, আয়াত: ১৩৬] 


427 


অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

॥6153 eit 22518 
“তাওবা তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেয়।” 5 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


৬০ 4১০1) ০৮9 Slee এ 3১০ ৭১ ১৯১ ৩ সক মস তত ক) 
০ ১ ০২৯১ ০3 ০০৩ আছ 0১ al) ৮০১১ 1০৯১ ৮৬৮ 
ey 7১৪৪ 9৬৩ 1703 dil sls be ple bly Al এল xsl 

ois +০০1)1১৬ SDS 


“আল্লাহ তা'আলা তার বান্দার তাওবাতে সে লোকের চেয়ে অধিক 
খুশি হয়, যে লোক কোন এক উপত্যকায় অবতরণ করল, যেখানে 
বিপদ আর বিপদ ছাড়া কিছুই নেই। তার সাথে একটি সাওয়ারী 
ছিল যার উপর খাদ্য বস্তু ও পানীয় ছিল। লোকটি সব কিছু রেখে 
একটু ঘুমাইল। ঘুম থেকে উঠে দেখে, তার আরোহণটি আর নেই। 
তখন সে ক্ষুধা ও পানির পিপাসায় অস্থির হয়ে পড়ল বা আল্লাহ 
যা তার ভাগ্যে রাখল তাই হল। লোকটি মনে মনে বলল, এখন 


2৪ এ ধরনের কোনো হাদীসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। [সম্পাদক] 
428 


আর কি করার আমি আমার পূর্বের স্থানে ফিরে যাব। তারপর সে 


আবার কিছুক্ষণ ঘুমালো। কিছুক্ষণ ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখতে 
পেল, তার সওয়ারী তার মাথার পাশে ।৮”25 


তাওবায়ে নুসুহার সংজ্ঞা 

প্রশ্ন: তাওবায়ে নুসুহা কী? 

উত্তর: তাওবায়ে নুসুহা হল, সত্যিকার তাওবা যার মধ্যে তিনটি 
শর্ত পাওয়া যায়। গুনাহ হতে সম্পূর্ণ ফিরে যাওয়া, গুনাহে লিপ্ত 
হওয়ার উপর লজ্জিত হওয়া, দ্বিতীয়বার সে গুনাহ না করার 
অঙ্গীকার করা। আর যদি গুনাহের সম্পর্ক কোন মুসলিম ব্যক্তির 
হকের সাথে সম্পৃক্ত হয়, তা হলে তার সমাধান সে ব্যক্তি থেকে 
করে নিতে হবে। কারণ, যদি দুনিয়াতে এ নিষ্পত্তি না হয়, তা 
হলে কিয়ামতের দিন তার জন্য তাকে জিজ্ঞাসা করা হবে এবং 
অবশ্যই তার থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। আর এটি এমন 
একটি অপরাধ আল্লাহ তা'আলা তা থেকে একটুও ছাড় দেবে না। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


৬২১ ১ 3 09 pol এ০ ০০০৩ ২4৬০ আসি ৮৩০ UN ৩০) 


2% বুখারী, হাদীস নং ৬৩০৮; মুসলিম, হাদীস নং ২৭৪৪। 
429 


( 4৫০ ৯০৪ 


“যদি তোমাদের কারো নিকট তোমার অপর ভাই কোনো পাওনা 
থাকে তাহলে সে যেন সেদিন আসার পূর্বে অর্থাৎ যেদিন কোন 
দীনার বা দিরহাম থাকবে না এ দুনিয়াতে সমাধান করে নেয়। 
আমল দিয়ে তার পাওনা পরিশোধ করা হবে, আর যদি নেক 
আমল না থাকে তাহলে তার বদ আমলগুলো নিয়ে তার উপর 
চাপানো হবে ।”229 


একজন মানুষের ক্ষেত্রে কখন তাওবার দরজা বন্ধ হয় 
প্রশ্ন: প্রতিটি মানুষের ক্ষেত্রে কখন তাওবার দরজা বন্ধ হয়? 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


৩৯৪ ৩ 652 IE BAT ও SD HT EE ET এ 
212 Sa IE 5 ও দি 
DV: © CSS Ce ঞ 9৫ Lele DLS BTN 


“নিশ্চয় তাওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য, যারা 


2% বুখারী, হাদীস নং ৬৫৩৪; মুসলিম, হাদীস নং ২৫৮১। 
430 


অজ্ঞতাবশত মন্দ কাজ করে। তারপর শীঘ্বই তাওবা করে। 
অতঃপর আল্লাহ এদের তাওবা কবুল করবেন আর আল্লাহ 
মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।” [সূরা নিসা, আয়াত: ১৭] 


সমস্ত সাহাবীরা এ কথার উপর একমত যে, যে অপরাধে জড়িত 
হওয়া দ্বারা মানুষ আল্লাহর নাফরমানি করে, এগুলো সবই অজ্ঞতা 
চাই ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। যখন তাওবা করবে 
আল্লাহ তা'আলা তাওবা করার কারণে তাকে ক্ষমা করে দেবেন। 
আর আয়াতে যে নিকটের কথা উল্লেখ করা হয়েছে, যদি কোন 
ব্যক্তি মৃত্যুর পূর্বে তাওবা করে তাকে নিকটই বলা হবে। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


॥ ০৯০৯২ db sly 058 481 91) 


“আল্লাহ তা'আলা বান্দার তাওবা তখন পর্যন্ত কবুল করবেন 
যতক্ষণ পর্যন্ত তার গড়গড়া [মৃত্যুর পূর্বেকার শ্বাস-প্রশ্বাস) আরম্ভ 
না হবে। এ বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে। 


আর যখন সে মওতের ফেরেশতা দেখতে পাবে এবং বক্ষের মধ্যে 

রুহ বের হওয়ার উপক্রম হবে এবং মৃত্যু যন্ত্রণা আরম্ভ হবে, আর 

আত্মা আলজিব পর্যন্ত উঠে আসবে, তখন তার তাওবা কবুল করা 
431 


হবে না। বাঁচার কোনো উপায় নেই, নাজাতের কোনো সুযোগ 
নেই। [*:১] ধ 6 ০৬৫ ৩০৯ 5);}“আর তখন কোনো বাঁচার 
জায়গা নেই”। [সূরা ছোয়াদ, আয়াত: ৩] আল্লাহ তা'আলা পূর্বোক্ত 
সুরা আন-নিসা: ১৭ নং আয়াতের পরবর্তী আয়াতে বলেন, 


৫৫ এ Ah Les BS ৩ 59 ৬30 EH ভর) 
[১ 82141] ্ঘ্‌ ডি 


“আর তাওবা নেই তাদের, যারা অন্যায় কাজ করতে থাকে, 
অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায়, তখন বলে, আমি 
এখন তাওবা করলাম, আর তাওবা তাদের জন্য নয়, যারা কাফির 
অবস্থায় মারা যায়; আমি এদের জন্যই তৈরী করেছি যন্ত্রণাদায়ক 
আযাব ৷” [সূরা নিসা, আয়াত: ১৮] 


দুনিয়ার জীবন থেকে তাওবার সুযোগ বন্ধ হওয়ার সময় 


প্রশ্ন: দুনিয়ার জীবন থেকে তাওবার সুযোগ বন্ধ হওয়ার সময় 
কখন? 


432 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


FE ৩2 LE ৩৫৫ 0 56533 ৩০ ০০৪ ০৪০৫ BU FG 
24 
[oA SN {GS GSE 42210 ELS 2 


কোন ব্যক্তিরই তার ঈমান উপকারে আসবে না, যে পূর্বে ঈমান 
আনেনি, কিংবা সে তার ঈমানে কোন কল্যাণ অর্জন করেনি ৷ বল, 
“তোমরা অপেক্ষা কর, আমরাও অপেক্ষা করছি।” [সূরা আন‘আম, 
আয়াত: ১৫৮] 


সহীহ বুখারিতে বর্ণিত রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, 


০০৬] ০১ ৬০০৬ ৬:০৯ ৩০ ৬ ds এস LPN 
আও 94০০০০৪০৪৪১ ৩০ ৩৫৯ Saal ol 


“যত দিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে না, ততদিন 
পর্যন্ত কেয়ামত হবে না। আর যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় 
হবে তখন লোকেরা দেখতে পাবে এবং সবাই ঈমান আনবে। 
কিন্তু সেদিন “তাদের ঈমান তাদের কোন উপকারে আসবে না।” 


433 


[সূর আল-আন“আম, আয়াত: ১৫৮] তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি তেলাওয়াত করলেন।৮”221 


আর এ বিষয়ের উপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর সাহাবীদের থেকে অসংখ্য হাদিস বর্ণিত আছে, যার 
অধিকাংশই হাদীসের মৌল কিতাবসমূহে উদ্ধৃত হয়েছে। 


সাফওয়ান ইব্‌ন আস্সাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 


০৮ ৯ ৩১০৪ 3 ১৯১৪ ৩০ Om ৭০০৪ SAL IS উ৬ সে dill 
(4০০ ৮৮241 


“আল্লাহ তা'আলা পশ্চিম দিকে তাওবার একটি দরজা খুলে, যার 
আয়তন হচ্ছে, সত্তর বছরের পথ । যত দিন পর্যন্ত পশ্চিম থেকে 
সুর্য উদয় হবে না, ততদিন পর্যন্ত এ দরজা কখনো বন্ধ করা হবে 
না।” হাদীসটি ইমাম তিরমিযি তার গ্রন্থে উদ্ধৃত করেন। আর 
নাসায়ী হাদীসটিকে সহীহ বলেছেন। অনুরূপভাবে ইবন মাজাও 


22! বুখারী, হাদীস নং ৪৬৩৬; মুসলিম, হাদীস নং ১৫৭। 
*?? মুসনাহে আহমাদ ৪/২৪০; তিরমিযী, হাদীস নং ৩৫৩৬; ইবন মাজাহ, 


হাদীস নং ৪০৭০; তিরমিযী বলেন, এটি একটি হাসান সহীহ হাদীস। 
434 


লম্বা এক হাদীসে এ অংশ উল্লেখ করেছেন। 


একত্ববাদে বিশ্বাসী ব্যক্তি যদি কবিরা গুনাহ করে মারা যায় তার 
বিধান 


প্রশ্ন: একত্ববাদে বিশ্বাসী ব্যক্তি যদি কবিরা গুনাহ করে করে মারা 
যায়, তবে তার বিধান কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


3৪ ০ 655 ৩ ES ১৩ চা 8৪ এস ওলা তত ৯ 

[০০৬১] ৩ ৩১০০ ও এ ও ও ও IE J 
করব। সুতরাং কারো প্রতি কোন অবিচার করা হবে না। কারো 
কর্ম যদি সরিষার দানা পরিমাণও হয়, আমি তা হাযির করব। 
আর হিসাব গ্রহণকারীরূপে আমিই যথেষ্ট।” [সূরা আম্বিয়া, আয়াত: 
৪৭] আল্লাহ তা'আলা বলেন, 


ও ৬. ক 22 
৩০9 © ৩৯০২০ ০৯ BIE 45555 EE ০৪ GST IGE S336 ¥ 


435 


ols Ub Ge 158 C, os fr SASS 4857 ভি 
[AA 215) ঘ 


“আর সেদিন পরিমাপ হবে যথাযথ সুতরাং যাদের পাল্লা ভারি 
হবে তারাই হবে সফলকাম । আর যাদের পাল্লা হালকা হবে, 
তারাই হবে সেই সব লোক, যারা নিজদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। 
কারণ তারা আমার আয়াতসমূহের প্রতি (অস্বীকার করার মাধ্যমে) 
যুল্ম করত”। [সুরা আরাফ, আয়াত: ৮, ৯] আল্লাহ তা'আলা 


রত 2 


€ 52 02 ৩০১৪ ও EE GE ৬ SLE LE তি) 
[Ye ols ০] 


“যেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যে ভাল আমল সে করেছে এবং 
যে মন্দ আমল সে করেছে তা ৷”[সূরা আলে ইমরান, আয়াত: ৬১] 
আল্লাহ তা'আলা বলেন, 


Ey 


Bj 44০ UE 8%5 ৬৮2 ০০ ওর ০০ FSU fe Ys 
[৭1:০০] GO 35:02 3 


436 


“স্মরণ কর সে দিনের কথা) যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষে 
যুক্তি-তর্ক নিয়ে উপস্থিত হবে এবং প্রত্যেককে ব্যক্তি সে যা আমল 
করেছে তা পরিপূর্ণরূপে দেয়া হবে এবং তাদের প্রতি যুলম করা 
হবে না৷” [সূরা নাহাল, আয়াত: ১১১] আল্লাহ তা'আলা বলেন, 


8815 Bi He 0 কর দি 22 6447 1 এ ৬৮ ই 1০1 EEE 
৪2৯ ELS ৩০০৪ EEF SOLS ৩০ UY 150 ৯ 
[MEAN GO SAE 


“আর তোমরা সে দিনের ভয় কর, যে দিন তোমাদেরকে আল্লাহর 
দিকে ফিরিয়ে নেয়া হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা 
উপার্জন করেছে, তা পুরোপুরি দেয়া হবে । আর তাদের যুলম করা 
হবে না।” [সূরা বাকারা, আয়াত: ২৮১] আল্লাহ তা'আলা বলেন, 


1589১ ৩5 JG 925 9 AEA GEST এরা ILS সু 9 
[ADIL 05502155865 1085 022 09 © 255 


“সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় 
তাদেরকে তাদের নিজদের কৃতকর্ম। আর কেউ অণু পরিমাণ 
খারাপ কাজ করলে তাও সে দেখবে অতএব, কেউ অণু পরিমাণ 


437 


ভালকাজ করলে তা সে দেখবে,” [সুরা যিলযাল, আয়াত: ৮, ৬] 
এ ছাড়াও এ বিষয়ের উপর আরও অনেক আয়াত রয়েছে। 


আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
( ৩১১০ Sd ৯৪9 ৩০) 


তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, “আল্লাহ তা'আলা কি 
বলেননি যে তাদের সহজ হিসাব নেয়া হবে।” তখন রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 


॥ ১১৩ ৮১৩৮1 ৪৯ IY ০০০৭1 ৬২১৬ ৯৪ 


“অবশ্যই হ্যাঁ, আর তা হল, পেশ করা তবে যাকে জিজ্ঞাসা করা 
হবে তাকে আযাব দেয়া হবে ।”** 


হিসাব, নিকাস, পুলসিরাত ও সুপারিশ ইত্যাদি বিষয়ে আলোচনা 


2% বুখারী, হাদীস নং ১০৩, মুসলিম, হাদীস নং ২৮৭৬। 
438 


করছি, যার দ্বারা বুঝা যায় যে, দুনিয়াতে মানুষ আল্লাহর ইবাদত 
বা নাফরমানিতে বিভিন্ন শ্রেণী হওয়ার কারণে আখিরাতেও মানুষ 
বিভিন্ন শ্রেণীর হবে এবং তাদের অবস্থার পার্থক্য হবে। 
তাদের নিজেদের উপর হবে অত্যাচারী। যখন তুমি বিষয়টি 
জানতে পারলে মনে রাখবে, কুরআনের আয়াতসমূহ, নবীর 
সুন্নাত, প্রথম যুগের সালাফে সালেহীন, সাহাবায়ে কেরাম ও 
তাবেঈন, মুফাচ্ছির ও মুহাদ্দিস প্রমুখদের ব্যাখ্যা ইত্যাদি দ্বারা 
প্রমাণিত হয়, তাওহীদে বিশ্বাসী গুনাহগার মুমিনরা তিনটি স্তরে 
বিভক্ত:- 


প্রথম স্তর: যাদের নেক আমলসমূহ তাদের গুনাহের উপর প্রাধান্য 
লাভ করেছে। এরা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে তাদের 
কখনোই জাহান্নামের আগুণ স্পর্শ করবে না। 


দ্বিতীয় স্তর: যাদের নেক ও বদ উভয়টি সমান সমান হবে। 
জান্নাতে প্রবেশ করার জন্য যে আমল দরকার তা তাদের না 
নেক আমল তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে দিচ্ছে না। এরা 


হল, আ'রাফবাসী, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন 
439 


যে, তারা জান্নাত ও জাহান্নামের মাঝখানে ততদিন অবস্থান করবে 
যত দিন আল্লাহ তা'আলা তাদের অবস্থান করতে বলবেন। 
তারপর আল্লাহ তা'আলা তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি 
দেবেন। আল্লাহ তা'আলা জান্নাতিরা জান্নাতে প্রবেশ এবং 
জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ এবং সেখানে তারা পরস্পরকে 
আহ্বান জানানোর সংবাদ দেয়ার পর আল্লাহ তা'আলা 


0939 4০৮১০ 3১০৫ 95০ BIEN এ ৩৩ এ 
Ho © SAL 25 0533 ৫ 6৬৫ HL ও HT ০০ 
৩০০ গা ও এ ৫1৩১ মনি ৩০ 
457০9০০৩556 SV ES. 
[5৭ 


“আর তাদের মধ্যে থাকবে পর্দা এবং আ'রাফের উপর থাকবে 
কিছু লোক, যারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনবে। আর তারা 
জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে যে, “তোমাদের উপর সালাম,। 
তারা (এখনো) তাতে প্রবেশ করেনি তবে তারা আশা করবে। 
আর যখন তাদের দৃষ্টিকে আগুনের অধিবাসীদের প্রতি ফেরানো 


হবে, তারা বলবে, “হে আমাদের রব, আমাদেরকে যালিম কওমের 
440 


অন্তর্ভুক্ত করবেন না,। .... তোমরা জান্নাতে প্রবেশ কর। তোমাদের 
উপর কোন ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না"।” [সূরা 
আ'রাফ, আয়াত: ৪৬, ৪৯] 


তৃতীয় স্তর: এ সব লোক যারা কবিরা গুনাহ, অশ্লীল কাজ, অন্যায় 
অপরাধে জড়িত থাকা অবস্থায় আল্লাহর সাক্ষাত করবে। তবে 
তাদের সাথে মূল তাওহীদ ও ঈমান রয়েছে। কিন্তু তাদের 
গুনাহসমূহ নেক আমলের উপর প্রাধান্য পেয়ে যাবে, ফলে তাদের 
অপরাধ অনুযায়ী তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের 
কাউকে আগুন পায়ের গোড়ালি পর্যন্ত স্পর্শ করবে, আবার 
কাউকে নলা পর্যন্ত, আবার কাউকে সিনা পর্যন্ত, এমনকি কোনো 
কোনো ব্যক্তি এমন হবে যে, তাদের একমাত্র সেজদার অঙ্গ ছাড়া 
বাকী সবকিছু জাহান্নামের আগুন স্পর্শ করবে। এ প্রকারের 
ওয়াসাল্লাম, অন্যান্য নবী রাসূল, আল্লাহর অলি, ফেরেশতা ও 
যাদেরকে আল্লাহ তা'আলা সম্মান দেয়ার উপযোগী মনে করেন 
তাদের সুপারিশ করার অনুমতি দেবেন। তারপর তাদের জন্য 
একটি সীমা নির্ধারণ করে দেয়া হবে, তারা তাদের জন্য নির্ধারিত 


441 


সীমা অনুযায়ী তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে 
আসবেন। তারপর আবার তাদের জন্য সীমা নির্ধারণ করা হবে, 
থেকে বের করে নিয়ে আসবেন। এ ভাবে চলতে থাকবে, শেষ 
পর্যন্ত যার অন্তরে এক দীনার পরিমাণ ঈমান থাকবে তাকে 
জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, তারপর যার অন্তরে 
অর্ধেক দীনার পরিমাণ ঈমান থাকতে তাকে বের করে নিয়ে 
আসবে, তারপর যার অন্তরে একটি গমের বীজ পরিমাণ ঈমান 
থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে এবং তারপর যার 
অন্তরে বিন্দু পরিমাণ থাকবে তাকে জাহান্নাম থেকে বের করে 
নিয়ে আসবে। এমনকি যার অন্তরে অর্ধ বিন্দু পরিমাণ ঈমান 
থাকবে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে । এর পর 
যারা সুপারিশকারী তারা বলবে, হে আমাদের প্রভু! আমরা 
জাহান্নামে আর কোন ভালোকে ছাড়ি নি। তাওহীদের উপর বিশ্বাস 
করে মারা যাবে এমন কোন লোক জাহান্নামে চিরস্থায়ী হবে না, 
সে যত অপরাধই করুক না কেন। তবে তাদের মধ্যে যে ব্যক্তি 
ঈমানের দিক দিয়ে যত বেশি শক্তিশালী হবে এবং তার গুনাহ 


442 


কম হবে, সে জাহান্নামে শাস্তি কম ভোগ করবে এবং জাহান্নামে 
কম সময় অবস্থান করবে। সে জাহান্নাম থেকে খুব তাড়াতাড়ি 
বের হতে পারবে । পক্ষান্তরে যে ব্যক্তি ঈমানের দিক দিয়ে যত 
বেশি দুর্বল হবে এবং তার গুনাহ বেশি হবে, তাকে অবশ্যই 
জাহান্নামে বেশি অবস্থান করতে হবে এবং অধিক শাস্তি ভোগ 
করতে হবে। এ বিষয়ের উপর হাদিস অসংখ্য, এ দিকে ইঙ্গিত 
করে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(১০৬ ৬৫১ ৬০ ama ১৯০ ০৮ ৬৩ 4০ MILAN JE ৩০) 


“যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ 
নেই) বলবে, তা কোনো না কোনো দিন তার উপকারে আসবে। 
এর পূর্বে কেষ্ট-মুসিবত) যা লাভ করার তা লাভ করার পরে।”22 


মনে রাখতে হবে, এটি এমন একটি বিষয়, অনেকেই বিষয়টি 
নিয়ে হোঁচট খেয়েছে এবং পথহারা হয়েছে। তারা এ বিষয়গুলো 
নিয়ে অনেক ইখতেলাফ করেছে। তারপর 


2 বাইহাকী, শু'আবুল ঈমান ১/৫৬; আবু নু‘আইম, ৫/৪৬। আল-আলবানী, 


আস-সহীহাহ, হাদীস নং ১৯৩২। 
443 


৩৫ ও 8045৯ 881 Sa ৬৪ 95৮0 LE BAN এড 
[OY ৪১541] © ৯224 ৮০০ 2৩ 


“আল্লাহ তা'আলা যারা ঈমান এনেছেন, তাদের মতানৈক্য বিষয়ে 
হকের পথ দেখান। আর আল্লাহ তা'আলা যাকে চান তাকে সঠিক 
পথের দিকে হেদায়েত দেন।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ২১৩] 


শাস্তি ভোগ করা গুনাহের কাফফারা 
প্রশ্ন: শাস্তি দেয়া গুনাহের কাফফারা হবে কিনা? 


উত্তর: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আস পাশে 
অনেক সাহাবীরা বসা থাকা অবস্থায় রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


1৩2 39 1৯35 39 155 Ny bet AL SAS YN of ge Sb 
315০ J) Ell FE ৩৩ 45750 ৩৬৪৪ 5b ১১০৯১ 
১৮০০০ ৬৪৪ ৬১৩৮ ll pg Bl ০ চি By ৩৯ ০১০০৬ 
₹১৬০ এড BAA As ২০ এ৪৩ sls Oye ৬৬ প LANA ৯ এ 

(২ AS ke ০০০৩৪ 


অর্থ: তোমারা এ শর্তে আমার হাতে বাইয়াত গ্রহণ কর, তোমরা 
444 


আল্লাহর সাথে কোন কিছুকে শরিক করবে না, চুরি করবে না, 
ব্যভিচার করবে না, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না, 
তোমরা কাউকে সরাসরি অপবাদ দেবে না, কোন ভালো কাজের 
বিরোধিতা করবে না। তোমাদের মধ্যে যে ব্যক্তি বিষয়গুলো 
যথাযথ পালন করবে সে অবশ্যই আল্লাহর নিকট বিনিময় পাবে। 
আর যে ব্যক্তি এ ধরনের কোন বিষয়ে আক্রান্ত হয়, তারপর 
আল্লাহ তা'আলা তা গোপন করে, তখন তার বিষয়টি আল্লাহর 
দিকে সোপর্দ। আল্লাহ চাহেতো ক্ষমা করে দেবেন, আর যদি চান 
তিনি তাকে শাস্তি দেবেন।” অর্থাৎ শির্ক ছাড়া। “উবাদাহ 
রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এ কথার উপর তার হতে 
বাইয়াত গ্রহণ করি।”25 


আল্লাহ গুনাহগারদের শাস্তি দেবেন, এ হাদিস এবং ক্ষমার হাদিস, 
উভয়ের বিরোধ নিষ্পত্তি 


প্রশ্ন: আল্লাহ গুনাহগারদের শাস্তি দেবেন, এ হাদিস এবং ক্ষমার 
হাদিস অর্থাৎ আল্লাহ চাহেতো ক্ষমা করে দেবেন, আর যদি চান 
তিনি তাকে শাস্তি দেবেন এবং পূর্বে উল্লেখিত হাদিস যাদের 
গুনাহ নেকির তুলনায় বেশি হবে, তারা জাহান্নামে যাবে, উভয়ের 


225 বুখারী, হাদীস নং ৪৮৯৪, ৬৭৮৪; মুসলিম, হাদীস নং ১৭০৯। 
445 


বিরোধ নিষ্পত্তি কীভাবে সম্ভব? 


উত্তর: উভয় হাদিসের মধ্যে কোন বিরোধ নেই। কারণ, আল্লাহ 
তা'আলা যাকে ক্ষমা করে দেবেন, তার থেকে সহজ হিসাব 
নিবেন, যার ব্যাখ্যা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ 
করা হবে বলে দিয়েছেন। তার ব্যাখ্যা দিতে গিয়ে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


LS ০২০ Ji 25 ale ০০৪ ৯ ০৯০১৮ ৯১ ৩০৮০০৩ ৯৯) 
31 4১৪০ ০১০৬৪ ES IB US US ০৭৯ ৭১৬৪ ০ ৩১হ৪ 255 
(91 এ) ৬০৯০1 bl Al ও ০ ০০৬ 


আল্লাহ তাকে ঢেকে গোপন করে বলবেন, দুনিয়াতে তুমি এ কাজ 
ও কাজ করেছিলে, সে বলবে হ্যাঁ আমি করেছিলাম, তারপর 
আবার বলবে, দুনিয়াতে তুমি এ কাজ ও কাজ করেছিলে, সে 
বলবে হ্যাঁ, আমি করেছিলাম। এভাবে তিনি তার থেকে স্বীকৃতি 
আদায় করবেন। তারপর আল্লাহ বলবেন, আমি দুনিয়াতে তোমার 
জন্য তা গোপন করেছিলাম। আর আজকের দিনে আমি তোমাকে 


446 


ক্ষমা করে দিলাম ।”22 


আর যাদেরকে তাদের গুনাহের কারণে জাহান্নামে প্রবেশ করানো 
হবে, তারা হল, এ সব লোক যাদেরকে হিসাব নিয়ে জিজ্ঞাসা 
করা হবে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


( ৩১১০ ৮১৮০০1৯৪9৩০) 
“যাকে হিসেবে প্রশ্ন করা হবে তাকে আযাব দেয়া হবে”227। 


যে পথের পথিক হওয়ার জন্য আল্লাহ তা'আলা আমাদের নির্দেশ 
দেন এবং যে পথ ছাড়া অন্য কোন পথের আনুগত্য করতে 
আমাদের বারণ করেন সে সরল সোজা পথ 


প্রশ্ন: যে পথের পথিক হওয়ার জন্য আল্লাহ তা'আলা আমাদের 
নির্দেশ দেন এবং যে পথ ছাড়া অন্য কোন পথের আনুগত্য করতে 
আমাদের বারণ করেন সে সরল সোজা পথ কী? 


উত্তর: তা হল, ইসলাম যে ইসলাম দিয়ে আল্লাহ তা'আলা নবী ও 


22 বুখারী, হাদীস নং ২৪৪১; মুসলিম, হাদীস নং ২৭৬৮। 


22? বুখারী, হাদীস নং ১০৩; মুসলিম, হাদীস নং ২৮৭৬। 
447 


রাসূলদের দুনিয়াতে প্রেরণ করেছেন, কিতাবসমূহ নাযিল 
করেছেন। আল্লাহ তা'আলা ইসলাম ছাড়া অন্য কিছু কারও থেকে 
গ্রহণ করেন নি। আর ইসলামের পথে না চললে কেউ নাজাত 
পাবে না। আর যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য পথ অবলম্বন 
করবে, সে বিবিধ পথে বিভক্ত হয়ে যাবে এবং তার পথে পথে 
বিভ্রান্ত হবে। আল্লাহ তা'আলা বলেন, 


৩০৪ SES ৫2016 3 চি ০ ৪০ ডি ৩9 ) 
[০৮:০০] {© 4১১ 


“আর এটি তো আমার সোজা পথ ৷ সুতরাং তোমরা তার অনুসরণ 
কর এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা 
তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে।” [সূরা 
আন'আম, আয়াত: ১৫৩] 


অনুরূপভাবে, 


৮৮৪০০ 40 0৯৮1১ JG ৬৬ ১০০ ৩ Dl ০ ভন ৮৯) 
২০ 3] Jam er ০৯ Gl ৮১৯ UG ০ ০ এ ০০ byes 
las 3533 Lit Flo bn ওঠি 9 ০ dl le ৩৬৪5 


448 


(4০৩৯০ ৮৮৬ ৩০০৪ 


“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে একটি সরল 
রেখা টানেন, তারপর তিনি বলেন, এটি হল, আল্লাহর সঠিক পথ। 
তারপর তিনি এ সরল রেখার ডানে ও বামে আরও অনেকগুলো 
রেখা টানেন, তারপর তিনি বলেন, এগুলো হল, বিভিন্ন রাস্তা। এ 
রাস্তাগুলোর প্রতিটির উপর শয়তান বসে আছে, সে মানুষকে তার 
দিকে আহ্বান করে**। তারপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম নিম্নোক্ত এ আয়াত তিলাওয়াত করেন ।” 


হা য়া 2০ 2h 
৩০ ৫3 EE এনা VG ASG এক ৬১০০ এ ৩3) 
[or ee (esl 


“আর এটি তো আমার সোজা পথ সুতরাং তোমরা তার অনুসরণ 
কর এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা 
তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে।” [সূরা 


2৪ মুসনাদে আহমাদ ১/৪৩৫, ৪৬৫; মুস্তাদরাকে হাকিম ২/৩১৮; ইবন 
হিব্বান, ১৭৪১, ১৭৪২, বাগভী, শারহুস সুন্নাহ, ১/১৯৬, ১৯৭; ইবন আবী 


আসেম, হাদীস নং ১৭। হাদীসটি হাসান। 
449 


আন'আম, আয়াত: ১৫৩] 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


০৯০৬৯ ৩১৯৮ ১৮০০ উল dos শি 17০ ১৬৩ dl ০৮০) 
el b de 61১ Hdl ০৮49 ৮০৮ Fm ৯৭ ৬9০৪৬ 
3১ ৩০ 8 03 55 35 শী শি ০ 9৯১ ll 
3 ৬১ 9৩ ০৯3 এ ৩৬৯ ০ ও ১০৪১ ১০9০ ৮০৭ 
hl ১০ 01০১0 7১৮8 ৮০৬ এও এত ও! Sb এস 
এট PLES ৮1/০]। il) de FIA 40১০ hl ১৩ ill 1৯৭19 

Cs FSB dl bel, Hall 3৯৪ ৩০ Fl, 


“আল্লাহ তা'আলা সঠিক পথের একটি দৃষ্টান্ত বর্ণনা করেন। সঠিক 
পথের দুই ধারে দুটি প্রাচীর তাতে রয়েছে অনেকগুলো খোলা 
দরজা এবং দরজাসমূহের উপর অনেক পর্দা। আর সঠিক পথের 
দরজার উপর একজন দা'ঈ আহ্বানকারী রয়েছে যে বলতে থাকে: 
হে মানুষ! তোমরা সবাই সঠিক পথের উপর উঠ, বিচ্ছিন্ন হয়ো 
না। আবার একজন আহ্বানকারী রয়েছে (সে সঠিক) পথের 
উপরে, যখনই কোনো মানুষ এ (খারাপ) দরজাসমূহ থেকে 
কোনো দরজা খোলার ইচ্ছা করে, তখন সে বলে তোমার 
অকল্যাণ হোক তুমি দরজা খুলো না। যদি তুমি খোল তাহলে তুমি 
450 


বিপদে পড়বে । মনে রাখবে এখানে সীরাত হল, ইসলাম, আর 
আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ ৷ সীরাতের মাথার উপর অবস্থিত দা'ঈ 
(আহবানকারী) হল, আল্লাহর কিতাব। আর সীরাতের উপর থেকে 
আহ্বানকারী হল, প্রতিটি মুসলিমের অন্তরে আল্লাহর পক্ষ হতে 
উপদেশদাতা ।”229 


সীরাতে মুস্তাকীমের উপর চলা এবং গোমরাহি হতে বেচে থাকা 
কিভাবে সহজ হয়, তার আলোচনা 


প্রশ্ন: সীরাতে মুস্তাকীমের উপর চলা এবং গোমরাহি হতে বেচে 
থাকা যা দ্বারা সহজ হয়, তা কী? 


উত্তর: কুরআন ও হাদিসকে মজবুত করে আঁকড়ে ধরা, পদাঙ্ক 
অনুসরণ করা ও কুরআন ও হাদিসের সীমারেখার মধ্যে আবদ্ধ 
থাকা দ্বারা এটি সহজ হয়। এ ছাড়া অন্য কোন উপায়ে এটি 
হাসিল হয় না। কুরআন ও হাদিসের অনুকরণ দ্বারাই খালেস 
তাওহীদের উপর থাকা যাবে এবং রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর অনুকরণ-অনুসরণ করা যাবে। আল্লাহ তা'আলা 


2 মুসনাদে আহমাদ ৪/১৮২, ১৮৩; তিরমিযী, হাদীস নং ২৮৫৯; মুসস্তাদরাকে 


হাকিম, ১/৩৭। হাদীসটি সহীহ। 
451 


বলেন, 


SEAT ৩৪ gle এশা Al 2 এ) ০৯০ পা 8৪০০১ 
[74:10 OG Ex 45071 5:53 49450 গা 3917 


“আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে 
থাকবে, আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন নবী, সিদ্দীক, 
শহীদ ও সৎকর্মশীলদের মধ্য থেকে । আর সাথী হিসেবে তারা 
হবে উত্তম।” [সুরা নিসা, আয়াত: ৬৯] 


আয়াতে যাদের কথা বিস্তারিত উল্লেখ করা হয়েছে, তারা হলেন, 
এ সব লোক যাদের আল্লাহ তা'আলা নিয়ামত দান করেছেন। 
সূরা ফাতেহাতে আল্লাহ তা'আলা তাদের দিকেই সীরাতে 


Drill ৪5 চি এ জা ০০ © RL BLA ও) 


[VA ASU 9 ৩0] ২ Lele 


“আমাদেরকে সরল পথ দেখান। যাদের উপর (আপনার) ক্রোধ 
আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয় তাদের পথ, যাদের উপর 


452 


আপনি অনুগ্রহ করেছেন।” [সূরা ফাতেহা, আয়াত: ৬, ৭] 


সীরাতে মুস্তাকীমের দিকে হেদায়েত দেয়া ও গোমারাহী থেকে 
কিছুই হতে পারে না। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তার উম্মতকে সীরাতে মুস্তাবীমের উপর রেখে যান। যেমন 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(৩৬ 31 saw ৬৩ ৪৪০৪ 3৬০৬৫ ৬৩ ladle ০12) 


“আমি তোমাদের সুস্পষ্ট শ্রন্র প্রমাণর উপর রেখে গেলাম। এর 
এ দ্বীন থেকে বিচ্যুত হবে না” 


বিদ'আত 


প্রশ্ন: সুন্নাতের বিপরীত কী? 


2০ মুসনাদে আহমাদ ৪/১২৬; ইবন মাজাহ, হাদীস নং ৪৩। সহীহ সনদে। 
তবে =| শব্দটি কোনো হাদীস গ্রন্থেই নেই। সম্ভবত: শব্দটি প্রক্ষিপ্ত। 
[সম্পাদক] 

453 


উত্তর: সুন্নাতের বিপরীত হচ্ছে, নব আবিষ্কৃত বিদ'আত। অর্থাৎ 
আল্লাহ তা'আলা যে সব বিধান প্রবর্তন করার অনুমতি দেন নি তা 
প্রবর্তন করা। এটাকে উদ্দেশ্য করেই রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


১১5০ ০ ১৬) ৩1০০১ ৩০ ২ ৬০1৬০) 


“যে ব্যক্তি আমাদের এ শরিয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার 
করে, যা শরিয়তের বিধান নয় তাহলে তা প্রত্যাখ্যাত ৷”! 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


de Ss ৬০০৯ ৩ ৩৪ ০৪০০1 2৩। মন উপ) 
॥ 21১৩০ ৯০ ৮৮ ৩১০১১ ০৩০১০০৪১ ১৯1১4৮1৬1০1১9 


“তোমরা আমার পর আমার সুন্নাত, হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে 
রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধর। তোমরা তাকে খুব মজবুত 
করে ধর এবং তার উপর তোমরা তোমাদের মাড়ির দাঁত দিয়ে 
কামড়ে ধর। আর তোমরা তোমাদেরকে দ্বীনের মধ্যে নতুন কিছু 
প্রবর্তন করা হতে বিরত রাখ। কারণ, সব নতুন প্রবর্তন 


2 বুখারী, হাদীস নং ২৬৯৭; মুসলিম, হাদীস নং ১৭১৮। 
454 


গোমরাহি।”22 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি যে, সংঘটিত হবে 
তার প্রতি ইশারা করেন এ কথা দ্বারা তিনি বলেন, 


tu; JUNG eS 2১১ td এ ৬০১৩ 4০ (৭ 3০৩৪ ১9) 


“আর আমার উম্মত তিয়াত্তর ভাগে বিভক্ত হবে, একদল ছাড়া 
সবাই জাহান্নামে যাবে”। তারপর তিনি তা নির্ধারণ করেন এ 
বলে, 


(১০০০১ 4৪০ ৩৯০4০৩৬০০০৯) 


“তারা হল, যারা আমার পথ-মত ও আমার সাহাবীদের পথ- 


22 হাদীসটি বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে । কোথাও কম-বেশ করা আছে। যেমন, 
মুসনাদে আহমাদ ৪/১২৬, ১২৭; তিরমিযী, হাদীস নং ২৬৭৬; আবু দাউদ, 
হাদীস নং ৪৬০৭; ইবন মাজাহ, হাদীস নং ৪২; মুস্তাদরাকে হাকিম, ১/৯৫, 


৯৬, ৯৭; ইবন আবি আসেম, ৩১, ৫৪। 
455 


মতের উপর থাকবে তারা”**। 


আল্লাহ তা'আলা যারা বিদআতি তাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের দায় মুক্তি ঘোষণা করে বলেন, 


এ এ ১৭ 0155 ও এক ৩৫৭ ৩০1 5 95 জী ও) 
[০৭:০১] ঘর ও) 


“নিশ্চয় যারা তাদের দীনকে বিচ্ছিন্ন করেছে এবং দল-উপদলে 
বিভক্ত হয়েছে, তাদের কোন ব্যাপারে তোমার দায়িত্ব নেই। 
তাদের বিষয়টি তো আল্লাহর নিকট।” [সুরা আন'আম, আয়াত: 
১৫৯] আয়াতের শেষ পর্যন্ত। 


প্রশ্ন: দ্বীনের ক্ষতি দিক বিবেচনায় বিদ'আত কত প্রকার? 


উত্তর: দুই প্রকার: এক- বিদ'আতে মুকাফফেরা যা একজন 


25 তিরমিযী, হাদীস নং ২৬৪০, ২৬৪১; মুস্তাদরাকে হাকিম ১/১২৮, ১২৯; আবু 
দাউদ, হাদীস নং ৪৫৯৬; ইবন মাজাহ, হাদীস নং ৩৯৯১। হাদীসটির সনদ 


হাসান, যদিও হাদীসটি সহীহ লি-গাইরিহী। 
456 


মানুষকে কাফের বানিয়ে দেয়। দুই- পূর্বেরটার চেয়ে ছোট, যা 
একজন মানুষকে কাফের বানিয়ে দেয় না। 


বিদ'আতে মুকাফৃফেরা 
প্রশ্ন: বিদ‘আতে মুকাফৃফেরা কী? 


উত্তর: বিদ'আতে মুকাফফেরা অনেক। তার মাপকাঠি হচ্ছে, 
শরী'আতের কোনো বিধান যার উপর উম্মতের একমত্য প্রতিষ্ঠিত 
হয়েছে, ধারাবাহিকভাবে বর্ণিত হয়ে আসছে এবং দ্বীনের বিধান 
হিসেবে আবশ্যকীয় বলে জানা গেছে তা অস্বীকার করা । কারণ, 
এ হল, আল্লাহর কিতাব ও আল্লাহ তা'আলা তার রাসূলদের 
দুনিয়াতে যে বিধান বা শরিয়ত নিয়ে পাঠিয়েছেন তা অস্বীকার 
করা। যেমন, জাহমীয়াদের বিদ'আত হল, আল্লাহর সিফাত বা 
গুণগুলোর কোনো গুণকে সৃষ্ট বলা এবং আল্লাহ তা'আলা ইব্রাহীম 
আলাইহিসসালামকে খলীল (অন্তরঙ্গ বন্ধু) বানিয়েছেন এ কথা 
অস্বীকার করা, মুসা আলাইহিসসালামের সাথে কথা বলাকে 
হলো, আল্লাহ তা'আলার ইলম, ফায়সালা, তাকদীর ও কর্মকে 


457 


তা'আলাকে মানুষের সাথে তুলনা করে। ইত্যাদি যে সমস্ত প্রবৃত্তির 


অনুসারীদের বিদ'আত। 


এ সব বিদআতি সম্প্রদায়ের লোকদের কারও কারও উদ্দেশ্য 
সম্পর্কে জানা যায় যে, তাদের উদ্দেশ্য হল, দ্বীনের মূলনীতি 
তছনছ করা এবং দ্বীনের মধ্যে সন্দেহ সংশয় আবিষ্কার করা। 
তারা নিঃসন্দেহে অকাট্যভাবে কাফের। বরং তারা দ্বীনের থেকে 
বাইরে, দ্বীনের অনেক বড় দুশমন। আবার তাদের মধ্যে কতক 
লোক আছে যারা ধোঁকায় নিমজ্জিত। দ্বীন তাদের কাছে অস্পষ্ট । 
তাদের একমাত্র তখনই কাফের বলা যাবে যখন তাদের উপর 
প্রমাণাদি প্রতিষ্ঠা করা যাবে এবং তা মানতে বাধ্য করা যাবে। 


বিদ'আতে গাইরে মুকাফৃফেরা 
প্রশ্ন: বিদ'আতে গাইরে মুকাফফেরা কী? 
উত্তর: বিদ'আতে গাইরে মুকাফফেরা হলো, যে বিদ'আতের 
কারণে আল্লাহর কিতাবকে অস্বীকার করা আবশ্যক হয়ে পড়ে না 
এবং আল্লাহ তা'আলা যে বিধান নিয়ে নবী রাসূলদের প্রেরণ 


করেছেন তার কোনো একটি বিধানকে অস্বীকার করা হয় না। 


458 


সাহাবীগণ যেগুলোর বিরোধিতা করেছিলেন। তারা তাদের 
কর্মকাণ্ডের স্বীকৃতি দেন নি এবং তাদের কাফেরও ঘোষণা করেন 
নি। তারপর তারা তাদের বাইয়াত থেকেও বের হয়ে যান নি। 
তাদের বিদ'আত হল, তারা কোন কোন সালাতকে শেষ সময় 
অন্যান্য খুতবা বসে প্রদান বসত এবং তারা কতেক বড় বড় 
সাহাবীকে মসজিদের মিশ্বারে বসে গালি দিত, ইত্যাদি। এগুলো 
তারা এ জন্য করত না যে, তারা এসবকে বিশ্বাস করত। বরং 
তারা এগুলো করত, এক প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ও প্রবৃত্তির 
চাহিদা ও দুনিয়াবি উদ্দেশ্যকে সামনে নিয়ে। 


সংঘটিত হওয়ার দিক থেকে বিদ'আতের প্রকারসমূহ 
প্রশ্ন: সংঘটিত হওয়ার দিক বিবেচনায় বিদ'আত কত প্রকার? 
উত্তর: সংঘটিত হওয়ার দিক বিবেচনায় বিদ'আত দুই প্রকার। 
এক: ইবাদতের মধ্যে বিদ'আত দুই: মু'আমালাতের ক্ষেত্রে 
বিদ'আত। 


ইবাদতের মধ্যে বিদ'আত 


প্রশ্ন: ইবাদতের মধ্যে বিদ'আত কত প্রকার? 


উত্তর: দুই প্রকার: 


এক: যে সব ইবাদত করার নির্দেশ আল্লাহ তা'আলা দেয়নি সে 
সব ইবাদত করা। যেমন কতক মূর্খ সুফীরা বিভিন্ন ধরনের 
করে থাকে এবং এ সবকে ইবাদত বলে চালিয়ে দেয়। বাস্তবে 
তারা তাদের মত যাদের সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, 


[৮০:03] € টি ১০৫9 2৩ Yd ৬ ৮১৩৩৫ ৩০) 


“আর কা'বার নিকট তাদের সালাত শিষ ও হাত-তালি ছাড়া কিছু 
নয়” [সূরা আনফাল, আয়াত: ৩৫] 


দুই: এমন ইবাদত করা যার মূল অস্তিত্ব আছে। কিন্তু তাকে 
যেখানে রাখা দরকার সেখানে না রেখে অন্য পাত্রে রাখা হয়েছে। 
যেমন, ইহরাম অবস্থায় মাথা খুলে রাখা ইবাদত। এখন একজন 
গাইরে মুহরিম ব্যক্তি যদি সালাতে বা সাওমে ইবাদত মনে করে 
মাথা খোলা রাখে তবে এটি হবে বিদ'আত ও হারাম। 
অনুরূপভাবে যে সব ইবাদত করা শরী'আতসম্মত তাকে 
শরী'আত অসমর্থতভাবে করা। যেমন, নফল সালাতকে নিষিদ্ধ 


460 


সময়ের মধ্যে আদায় করা, সন্দেহের দিন রোযা রাখা, দুই ঈদের 
দিন রোযা রাখা ইত্যাদি। 


যে ইবাদতের সাথে বিদ'আত সংঘটিত হয়, সে বিদ'আতের 
অবস্থা 


প্রশ্ন: যে ইবাদতের সাথে বিদ'আত সংঘটিত হয়, সে বিদ'আতের 
অবস্থা কী? 


উত্তর: তার দুটি অবস্থা। এক: বিদ'আত পুরো ইবাদতকে 
সম্পূর্ণরূপে বাতিল করে দেয়। যেমন, কোন ব্যক্তি ফজরের 
সালাতে এক রাকাত সালাত বাড়িয়ে তিন রাকাত সালাত আদায় 
করল অথবা মাগরিবের সালাতে এক রাকাত বাড়িয়ে চার রাকাত 
সালাত আদায় করল ইত্যাদি। অথবা চার রাকাত সালাতকে 
কমিয় দুই বা তিন রাকাত সালাত আদায় করল। 


দুই: শুধু বিদ'আত বাতিল হয়ে যাবে, আর যে আমলে বিদ'আত 
পাওয়া যায় সে আমল ঠিক থাকবে। যেমন কোন ব্যক্তি ওজুর 
মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়াতে তিন বারের বেশি ধৌত করল। কারণ, 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অজু ভঙ্গ হবে বা নষ্ট 
হবে এমন কোন কথা বলেন নি। বরং তিনি বলেন, 


461 


॥ ১১ ১০৪ ৮০০১1১৯০১০১ ৩৯১) 


“যে ব্যক্তি এর উপর বাড়াবে তাহলে ভুল করবে, বাড়াবাড়ি করবে 
এবং অন্যায় করবে ।”2১ 


মু'আমালাতের মধ্যে বিদ'আত 
প্রশ্ন: লেন-দেন ও মু'আমালাতের মধ্যে বিদ'আত কী? 


উত্তর: লেন-দেনের মধ্যে বিদ'আত হলো, আল্লাহ তা'আলা তার 
কিতাবে এবং রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
সুন্নাতের মধ্যে যে সব শর্ত আরোপ করেন নি সে সব শর্তারোপ 
করা। যেমন, যে দাস আযাদ করে নি তার জন্য অভিভাকত্তের 
শর্ত দেয়া। যেমন, বারীরা রাদিয়াল্লাহু আনহার ঘটনার মধ্যে তার 
পরিবার পরিজন যখন তার “অভিভাকত্ব' শর্ত দিলেন, তখন 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে খুতবা দিলেন। 
প্রথমে তিনি আল্লাহর প্রশংসা করেন এবং তার শুকরিয়া আদায় 
করেন। অত:পর তিনি বললেন, 


Ls ৮৪ এটা PES ও ৬০৯) ৬১০৬ ০১৪০৯ ৩০০ ৭৬ ৩ এ এ) 


21 নাসায়ী, ১/৮৮; ইবন মাজাহ, হাদীস নং ৪২২; বাইহাকী, ১/৭৯। 
462 


৮০৩5 ৬1401 ০৪১ bos BL I ৩1১ ০৮৩ ১৪ 401 ক ও ০৪) 
1৮391 ds ৩১৩ ৬ ২০৯০০ ২১৬৮৯ ৩৬০ NL উট I 
(৮ ১১০১১ 


“মানুষের কি হয়েছে, তারা তাদের মু'আমালাতে এমন কতক শর্ত 
আরোপ করেন, যে শর্তগুলো আল্লাহ কিতাবে শর্ত বলে স্বীকৃতি 
দেয়া হয় না। আল্লাহর কিতাবে শর্ত হিসেবে থাকবে না, এমন যে 
কোনো শর্ত অবশ্যই বাতিল। যদিও সেগুলো একশ শর্ত হয়ে 
থাকে। আল্লাহ তা'আলার ফায়সালাই মেনে নেয়ার অধিক হকদার, 
এবং আল্লাহর দেয়া শর্তই অধিক শক্তিশালী। তোমাদের মধ্যে 
কতক মানুষের কি হল? তাদের কেউ কেউ বলে, হে অমুক! তুমি 
তাকে আযাদ কর আর তার ‘ওয়ালা’ বা স্বাধীনতার জন্য প্রাপ্ত 
অভিভাকত্ব আমার। অথচ অভিভাবত্ব তো তার যে দাসকে স্বাধীন 
করে দেয়।”* অনুরূপভাবে যে সব শর্ত কোন হালালকে হারাম 
করে এবং হারামকে হালাল করে এ ধরনের সব শর্তই 
মু'আমাতের বিদ'আত হিসেবে ধর্তব্য হবে। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও তার 


23 বুখারী, হাদীস নং ৪৫৬, ১৪৯৩, ২১৫৫ মুসলিম, হাদীস নং ১৫০৪। 
463 


প্রশ্ন: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ও তার 
পরিবার পরিজনের বিষয়ে আমাদের করণীয় কী? 


উত্তর: তাদের বিষয়ে আমাদের করণীয় হল, আমাদের অন্তরে 
তাদের প্রতি কোনো প্রকার হিংসা বিদ্বেষ না থাকা এবং তাদের 
হেফাজত করা । তাদের শ্রেষ্ঠত্বপ্তলো তুলে ধরা, তাদের দোষক্রটি 
থেকে বিরত থাকা । তাদের মধ্যে যে সব ইখতেলাফ ও মতানৈক্য 
দেখা দিয়েছিল সে সম্পর্কে কোনো প্রকার মন্তব্য করা থেকে 
বিরত থাকা । তাদের মান-মর্ধাদাকে সমুন্নত রাখতে চেষ্টা করা। 
যেমন আল্লাহ তাদের আলোচনাকে তাওরাত, যাবুর, ইঞ্জীল ও 
কুরআনে করেছেন। আর বিখ্যাত মৌলিক হাদীসপ্রন্থসমূহে তাদের 
সম্পর্কে বিশুদ্ধ হাদিসসমূহ সাব্যস্ত হয়েছে। 


আল্লাহ তা'আলা বলেন, 


24 3285 5 ৮৪ এতো ঘা, 87181 IE 
SA ০৯৮ ও ৪৩০ 6০৯5 এ ও ১৩ ৰ EEE CE 
5579 55 EH টি টা ও 459 Fas ee 
A 565 SST ৪৪৭ EOI ২৯৪ ০০৮ উ ৬৪ টি 


[শে] বৃ ৫1555 541 BA Le 5৪4৬] bless Ls ওক 
464 


[৭ 


“মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা 
কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর; পরস্পরের প্রতি সদয়, তুমি 
আল্লাহর করুণা ও সন্তুষ্টি অনুসন্ধান করছে। তাদের আলামত 
হচ্ছে, তাদের চেহারায় সিজদার চিহ্ন থাকে । এটাই তাওরাতে 
তাদের দৃষ্টান্ত। আর ইনজীল তাদের দৃষ্টান্ত হলো একটি 
চারাগাছের মত, যে তার কচিপাতা উদগত করেছে ও শক্ত 
করেছে, অতঃপর তা পুষ্ট হয়েছে ও স্বীয় কাণ্ডের উপর 
মজবুতভাবে দাঁড়িয়েছে, যা চাষীকে আনন্দ দেয়। যাতে তিনি 
মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা 
ও মহাপ্রতিদানের ওয়াদা করেছেন।” [সূরা আল-ফাতহ, আয়াত: 
২৯] আল্লাহ তা'আলা আরও বলেন, 


7555 bs এস? AL ৬৯০ ও 9৯ ১৬ 196 GA ৯ 
[VEIN © EE BG LS 3১৮০৯ এ 


465 


“আর যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে 
জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, 
তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক 
রিষক।” [সুরা আনফাল, আয়াত: ৭৬] আল্লাহ তা'আলা আরও 


বলেন, 


১০০৯ জা ওটি ১৭৩ ওত ও SIN ৩১৮১৭ ৯ 
৩৮ HEN UE এন পি 2 ও BE bbs 85 BT ও 
[১.১] টে ০৪5 এজ 


“আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম ও অগ্রগামী এবং 
সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর 
নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।” 
[সূরা তাওবা, আয়াত: ১০০] আল্লাহ তা'আলা আরও বলেন, 


25৬০ ও AE Al LEN কনা আপা EH SEE) 
DW ® i 


“অবশ্যই আল্লাহ নবী, মুহাজির ও আনসারদের তাওবা কবুল 
করলেন, যারা তার অনুসরণ করেছে সংকটপূর্ণ মুহূর্তে ।” [সুরা 
তাওবা, আয়াত: ১১৭] আয়াতের শেষ পর্যন্ত। আল্লাহ তা'আলা 
আরও বলেন, 


9 ১৬ ৩৮251402০১৩ in SA el গা) 
5552 Hl © Sn? ৯ ৩৫78 74১55 BT Sass ৪9০১? এ 
০৯)১-০০ 3 ৩০০৩ J; 7৬ ৩৩ ৩৯৫ 01 ৩2 ৩০3 গা 
A pi] ০ ০.০ 7৪ ৩৫ % ৮: ৮6 39% ES ৮5৪৩ 

AL 


“এই সম্পদ নিঃস্ব মুহাজিরগণের জন্য ও যাদেরকে নিজেদের 
ঘর-বাড়ী ও ধন-সম্পত্তি থেকে বের করে দেয়া হয়েছিল। অথচ 
এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও 
তাঁর রাসূলকে সাহায্য করেণ। এরাই তো সত্যবাদী। আর 
মুহাজিরদের আগমনের পূর্বে যারা মদীনাকে নিবাস হিসেবে গ্রহণ 
করেছিল এবং ঈমান এনেছিল (তাদের জন্যও এ সম্পদে অংশ 
রয়েছে), আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে 


ভালবাসে । আর মুহাজরিদেরকে যা প্রদান করা হয়েছে তার জন্য 
467 


এরা তাদের অন্তরে কোন ঈর্ষা অনুভব করে না। এবং নিজেদের 
অভাব থাকা সত্ত্বেও নিজেদের ওপর তাদেরকে অগ্রাধিকার দেয়।” 
[সূরা হাশর, আয়াত: ৯, ৮] আয়াতের শেষ পর্যন্ত। এরূপ আরও 
অনেক প্রমাণাদি রয়েছে। 


আমরা এ কথা জানি ও সাক্ষ্য দেই যে, আল্লাহ তা'আলা বদরের 
যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে জেনে এ ঘোষণা 
দিয়েছেন যে, 


(১ ০১৪৮ 36 ৭8512 |) 


“তোমরা যা চাও করতে পার, আমি তোমাদেরকে ক্ষমা করে 
দিলাম”১6। আর তারা ছিলেন, তিনশতের উপর বেজোড় সংখ্যক। 


আর এটাও আমরা বিশ্বাস করি যে, 
18481 এও 66৩254213৬1 4253 খু 
“যারাই হেদায়বিয়ার) গাছের নীচে রাসূলের হাতে বাই'আত 


2১৪ বুখারী, হাদীস নং ৩০০৭, ৩০৮১, ৩৯৮৩; মুসলিম, হাদীস নং ২৪৯৪। 
468 


নিয়েছিলেন, তারা কেউই জাহান্নামে প্রবেশ করবে না।”2 বরং 
আল্লাহ তা'আলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, আর তারাও তাঁর 
উপর সন্তুষ্ট; আর তাঁরা ছিলেন, এক হাজার চারশত মতান্তরে 
পাঁচশত জন। তাদের বিষয়ে আল্লাহ তা'আলা বলেন, 


ও ৩0 Al ওক 35833 I এনা ৩৪ HI ওঠ এড 9 
[A [০৪] ধ © 


“অবশ্যই আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন, যখন তারা 
গাছের নিচে আপনার হাতে বাই'আত গ্রহণ করেছিল; অতঃপর 
তিনি তাদের অন্তরে কি ছিল তা জেনে নিয়েছেন,” [সূরা আল- 
ফাতহ, আয়াত: ১৮] 


আরও সাক্ষ্য দেই যে, সাহাবীগণ হলেন সর্ব উত্তম উম্মতের সর্ব 
শ্রেষ্ঠ মাখলুক। তাদের পর কেউ যদি ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও 
আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাতেও কেউ তাদের এক মুদ পরিমাণ 
সদকা করার সমান বা তার অর্ধেক সদকা করার সওয়াবের 
অনুরূপ হতে পারবে না। 


£ মুসলিম, ২৪৯৬ (ভিন্ন শব্দে) আবু দাউদ, হাদীস নং ৪৬৫৩; তিরমিযী, 


হাদীস নং ৩৮৬০। 
469 


তবে আমাদের এ কথা বিশ্বাস করতে হবে, তারা নিষ্পাপ নয়; 
তাদের থেকে ভুল ক্রটি হওয়া স্বাভাবিক। তবে তারা সবাই 
মুজতাহিদ। তাদের মধ্যে যদি কেউ সঠিক করে, তাহলে তার 
জন্য দুটি সাওয়াব, আর যদি ভুল করে তাহলে তার জন্য একটি 
সাওয়াব অবশ্যই রয়েছে। আর তার ভুলও ক্ষমাকৃত। তাদের 
অনেক ফযিলত, মর্যাদা ও সৎ কর্ম রয়েছে, যা তাদের ভুল 
ক্রুটিকে দূরীভূত করে। যেমনি ভাবে সামান্য নাপাকী সমুদ্রের 
পানি নাপাক করতে পারে না, অনুরূপভাবে তাদের সামান্য ভুল 
তাদের কোন প্রকার কলুষিত করতে পারে না। তাদের উপর 
আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আর তিনি তাদেরকে সন্তুষ্টও করেছেন। 


একই কথা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের 
সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার 
পরিজন সম্পর্কে, যাদের থেকে আল্লাহ তা'আলা অপবিত্রতাকে দূর 
করেছেন এবং তাদেরকে সম্পূর্ণভাবে পবিত্র করেছেন। 


বা মুখে সাহাবায়ে কিরাম, তাঁর পরিবার-পরিজন কিংবা তাদের 
কারও প্রতি কোনো প্রকার বিদ্বেষ বা খারাপ কিছু সংঘটিত হয়। 
আর আমরা আমাদের সাধ্য অনুযায়ী, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 


আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকে পালন করার নিমিত্তে তাদের 
470 


সাথে বন্ধুত্ব, মহব্বত এবং তাদের থেকে প্রতিহত করার উপর 
আল্লাহ তা'আলাকে সাক্ষ্য বানাচ্ছি। কারণ, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(3০1৯5 3) 
“তোমরা আমার সাহাবীদের গালি দিও না”28। আরও বলেন, 
3০ 3 Nl 400) 


“আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় কর, 
আল্লাহকে ভয় কর ।”১ আরও বলেন, 


31১6-55-48 ০০৩৩৯ 1১১০৪ এ শত Ll AS আট এ) Sh 
॥ (5৯৯ ও 481৮৯ ৯ ৯১ ০৩১ 


“আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি। এক- আল্লাহর 
কিতাব, তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধর এবং তা ধরে 
রাখ। তারপর তিনি বললেন, আর আমার আহলে বাইত। আমি 


235 বুখারী, হাদীস নং ৩৬৭৩; মুসলিম, হাদীস নং ২৫৪০। 
2৪ মুসনাদে আহমাদ ৫/৫৪, ৫৭; তিরমিযী, হাদীস নং ৩৮৬২। তবে 
হাদীসটির সনদ দুর্বল। 

471 


তোমাদেরকে আমার আহলে বাইত সম্পর্কে আল্লাহকে স্মরণ 
করিয়ে দিচ্ছি।”4০ হাদীসটি বুখারী ও মুসলিম ও অন্যান্য গ্রন্থে 
রয়েছে। 


সামগ্রিকভাবে সর্ব উত্তম সাহাবী 
প্রশ্ন: সামগ্রিকভাবে সর্বোত্তম সাহাবি কে? 


উত্তর: সর্বোত্তম সাহাবী হল, মুহাজির থেকে যারা প্রথম যুগে 
ইসলাম গ্রহণ করেন, তারপর আনছারীগণ থেকে যারা প্রথমে 
ইসলাম গ্রহণ করেন। তারপর বদরী সাহাবীগণ, তারপর উহুদের 
যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ, তারপর বাই“আতে রিদওয়ান 
অংশগ্রহণকারী সাহাবীগণ, তারপর যারা তাদের পরে ইসলামগ্রহণ 
করেছেন তেমন সাহাবীগণ ৷ তারপর 


358 Be nl HEEL 0 EEE EE ক ৩৪ 
[Nd 54120 3৩5 ১৫5 Ls x 


“যারা ফতহে মক্কার পূর্বে আল্লাহর রাহে ব্যয় করেছেন এবং যুদ্ধ 


24৫ মুসলিম, হাদীস নং ২৪০৮। 
472 


পরবর্তীতে আল্লাহ রাহে খরচ করছে এবং যুদ্ধ করছে তাদের 
থেকে আর প্রত্যেককে আল্লাহ তা'আলা সুন্দর ওয়াদা দিয়েছেন”। 


এককভাবে সর্বোত্তম সাহাবী কে? 
উত্তর: আব্দুল্লাহ ইব্‌ন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, 


৮০০৯০১০০০৮৯ 96 4০০০ 3০০9 ale hl এক এন ০০১ BS 
১৬১ ০০৩০ ১০০০ ade 48০ Al ৮৬০ YS od Ste 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা আবু 
বকর রাদিয়াল্লাহু আনহু এর সমকক্ষ কাউকে মনে করতাম না। 
তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু তারপর ওসমান রাদিয়াল্লাহু 
আনহু তারপর আমরা সাহাবীদের সমানভাবে ছেড়ে দিতাম। 
কাউকে কারো উপর ফযিলত দিতাম না।”51 


আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সওর 


(1০৪০৩ abl ০০৩৮ ১৮) 


* বুখারী, হাদীস নং ৩৬৫৫, ৩৬৯৭ । 
473 


“এমন দুইজন সম্পর্কে আপনার ধারণা কি, যাদের তৃতীয় জন 
হলেন আল্লাহ ।”*** রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আরও বলেন, 


ও ০১ ১৬৮০৯ ত ৩৩৪১ ১৬৬ উপ ৩০ ১০৮ অভ 9) 


( ৬৩০ 


বন্ধুরূপে গ্রহণ করতাম, তবে আমি আবু বকর রাদিয়াল্লাহু 
আনহুকে আমার বন্ধুরূপে গ্রহণ করতাম। তবে সে আমার ভাই ও 
আমার সাথী”: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 
বলেন, 


4০৯ 6904199 ৩৩০০০ ৮৯ ৮1035০৯৯5১৮] ওই এ ৩1) 
॥ ৩০০ ৪৯৬০ 9550 ০90৬ ley 


“আল্লাহ আমাকে তোমাদের নিকট প্রেরণ করলেন, আর তোমরা 
বললে, তুমি মিথ্যা বলছ, আর আবু বকর বলল, আপনি সত্য 
বলছেন। তিনি তার জান ও মাল দিয়ে আমার সহযোগিতা 


24৫ বুখারী, হাদীস নং ৩৬৫৩, ৩৯২২। 
£% বুখারী, হাদীস নং ৩৬৫৬ । 
474 


করলেন। তোমরা কি আমার জন্য আমার সাহীকে ছেড়ে দেবে” 
(কথাটি তিনি বললেন) দু'বার ।£ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আরও বলেন, 


81 ১০ ৩০ SL ০১০৯] এড) ৩০০৩৪ St SN ৮০১৪৮ ০৪ 5 1) 
( ৬৩০১ 7০ ৩০ ৬১০ 


“হে ওমর ইবনুল খাত্তাব, আমি শপথ করে বলছি, সে সত্তার যার 
হাতে আমার জান, শয়তান তোমার চলার পথে চলতে দেখলে সে 
কখনোই সে পথে হাটে না, সে আরেকটি পথ অবলম্বন করে যে 
পথে তুমি থাকবে না।+১” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আরও বলেন, 


॥ ৮০4১৯ ১০ এপ ও ০৯ ৩০৯০৬ ০৬৪ LB I ০) 


“তোমাদের পূর্বের উম্মতদের মধ্যে সঠিক তথ্যের প্রাগ-বক্তা ছিল, 
আমার উম্মতের মধ্যে যদি এমন কেউ থাকে তবে তিনি হচ্ছেন 
ওমর ।”£% রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েনা ও 


24 বুখারী, হাদীস নং ৩৬৬১, ৪৬৪০ । 
£5 বুখারী, হাদীস নং ৩২৯৪। 


£% বুখারী, হাদীস নং ৩৬৬৯, ৩৬৮৯। 
475 


গাভীর কথা বলা সম্পর্কে বলেন, 
CS bs ৩১৮০৪) ২ 53 ক ০০০৪) 


“আমি তার প্রতি ঈমান আনি এবং আবু বকর ও ওমর তারা 
দু'জনও ঈমান আনয়ন করে।”£ অথচ তারা দু’ জন সেখানে 
উপস্থিত ছিলেন না। 


বাই'আতুর রিদওয়ানের ঘটনায় যখন উসমান রাদিয়াল্লাহু আনহু 
মক্কায় গেলেন, তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


(0.১) ০১৩৯ Jb ০১৪৮০ le cr ১৩০ ১৯ ০১৯৯ alo? 


“এটি ওসমান এর হাত, তারপর সে হাতটি তার হাতের উপর 
আঘাত করলেন এবং বললেন এটি ওসমানের জন্য ।”245 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


(০২০ ১২০০৪ 24341 40 2০৪) 7৩১৬ ৩০) 
£% বুখারী, হাদীস নং ২৩২৪, ৩৪৭১। 


£% বুখারী, হাদীস নং ৩৬৯৮, ৪০৬৬ । 
476 


“যে ব্যক্তি রওমা কুপ খনন করে দেবে তার জন্য জান্নাত ৷” 
তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু সে কুপটি খনন করে 
দিলেন**। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


(৩৩১০ ১১৪৭ 231 4১ ৯৮০০] ০১৪৯ ১৪ ৩০) 


“যে ব্যক্তি সঙ্কটাপন্ন সৈন্যদল (তাবুকের যুদ্ধের সেনাদল)কে 
জিহাদের জন্য প্রস্তুত করবে, তার জন্য জান্নাত।”০ ওসমান 
তাদের প্রস্তুত করে দিলেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার সম্পর্কে আরও বলেন, 


(223১1 4০০ ৬৫৮০০ ৫ ol Yl 


“আমি কি এমন ব্যক্তি থেকে লজ্জা করবে না যার থেকে 
ফেরেশতারা লজ্জা করে?”21 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু 
সম্পর্কে বলেন, 


2% বুখারী, হাদীস নং ২৭৭৮। 
25 বুখারী, হাদীস নং ২৭৭৮। 


“5 মুসলিম, হাদীস নং ২৪০১। 
477 


(৬০০ 0) 3৮ ০41 ) 
“তুমি আমার থেকে আর আমি তোমার থেকে।” 


দেন যে, 


॥ 4১5১9 Blasts 45:53 481 আর Sh 


“তিনি আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করে এবং আল্লাহ ও 
তার রাসূল তাকে মহব্বত করে।”**: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


॥ ৮১১০ ২৯৩ ০3১ mS ৩০) 


“আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক।”+; রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


॥ 5১০২ ৪ 31৮০ ১০ ৩১১৬ 219০৮ ও 99০ 9৪০০০ YD 
££ বুখারী, হাদীস নং ২৯৭৫, ৩০০৯। 


*5 তিরমিযী, হাদীস নং ৩৭৩১। 
478 


“তুমি কি খুশি নও যে, তুমি আমার সাথে তেমন, মুসার সাথে 
হারন যেমন। তবে মনে রাখবে আমার পরে আর কোন নবী হবে 
নী 1৮25: 


তাছাড়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


৩০১০১ এ ও ৮৯9 এ ৬ ৮৯9 4431 ৬৭ ৯ ও ৪৪) 
= 21৪ fll ৩০৯১ এল ও ২৭৮১ জলা gs একাজ 
95 ০২) ০৯ ০৩৮৮ এড ALB ০৯০ ৩১ ১৪০ ৫০ 91 ও DE ৪৯ 

॥ ১০৪০৪ dl ৬৪০) 4০) ০৪৯ ll ৬৯০ ৬৬ 


“দশজন সাহাবী জান্নাতে যাবে। নবী জান্নাতে যাবে, আবু বকর 
জান্নাতি ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা 
জান্নাতি, যুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, সা'আদ ইব্‌ন মালিক 
বলেন, আর যদি তুমি দশম ব্যক্তি নাম শুনতে চাও তাহলে শুনতে 
পাবে। এ বলে তিনি তার নিজের কথাই বুঝাতে চান।”+ আল্লাহ 
তাদের সবার উপর সন্তুষ্ট হোন। 


2 বুখারী, হাদীস নং ৩৭০৬, ৪৪১৬। 


*5 আবু দাউদ, ৪৬৪৯; তিরমিযী, ৩৭৫৭; ইবন মাজাহ, ১৩৪। 
479 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


wie ৬৯ oly ০০৪ Hl ০৯১ ৪ bth =: সা ভি ৬০৯9) 
এ ০ ১৮ BLES ৬১০০৮ এ 2 ১৩৮7০৮১১১৬৬ ৬৭০৪ 
89০37 খু ০ ৬০5 ০০ 2 (935 ৬০৩ ০১ ১৪) SLL 451) 

( 021 9 


আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর ব্যক্তি ওমর, আর 
সত্যিকার লজ্জাবান ব্যক্তি ওসমান, হারাম হালাল সম্পর্কে সর্বাধিক 
জ্ঞানী ব্যক্তি মু'আয ইব্‌ন জাবাল, আর আল্লাহর কিতাবকে অধিক 
সম্পর্কে অধিক জানে যায়েদ ইব্ন সাবেত। আর প্রতিটি উম্মতের 
জন্য একজন আমানতদার আছে, এ উম্মতের আমানতদার ব্যক্তি 
হলো, আবু উবাইদাহ ইবনুল জাররাহ |” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন 
সম্পর্কে বলেন, 


*5 মুসনাদে আহমাদ ৩/১৮৪, ২৮১, তিরমিযী, ৩৭৯০, ৩৭৯১; ইবন মাজাহ, 
১৫৪। 
480 


(2441 lols li Lgl 
“তারা দু'জন জান্নাতে যুবকদের নেতা””*। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন যে, 
(০১৩০) 1৩৪19) 
“তারা দু'জন হচ্ছেন রাসূলের সুগন্ধি”: 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
511 31280 ) 


“হে আল্লাহ, আমি তাদের দুইজনকে মহব্বত করি তুমিও 
তাদেরকে মহব্বত কর ।”*5? 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান সম্পর্কে বলেন, 


2? তিরমিযী, হাদীস নং ৩৭৬৮। 
25 বুখারী, হাদীস নং ৩৭৫৩, ৫৯৯৪। 


25 বুখারী, হাদীস নং ৩৭৪৭। 
481 


॥ ৩৮০) ১০ ৪০৭৯০ ৩০০ ৩৪ এ Hl lary ৮০1১৯ ৩৪ 


“নিশ্চয় এ হচ্ছে সরদার বা নেতা। আল্লাহ তা'আলা মুসলিমদের 
দুটি বড় দলের মাঝখানে এ লোক দ্বারা সমঝোতা করাবেন ।”*% 
পরবর্তীতে ঠিক তেমনই ঘটেছে। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাতা ফাতিমা 
সম্পর্কে বলেন, 


(24410৯1০০5৯) 
“তিনি জান্নাতি নারীদের সরদার”15 


এছাড়াও অনেক সাহাবীর ফযিলত সামগ্রিকভাবে ও এককভাবে 
বর্ণিত আছে। কিন্তু একটি মনে রাখতে হবে, একজন সাহাবীর 
জন্য কোনো ফযিলত প্রমাণ হওয়া দ্বারা এ কথা জরুরি নয় যে 
সে অন্যদের তুলনায় সার্বিকভাবে উত্তম বা তার মর্যাদা বেশি। 
তবে একমাত্র চার খলিফা। তাদের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রথম 
তিন জন সম্পর্কে প্রমাণ পূর্বোক্ত আব্দুল্লাহ ইব্‌ন ওমরের হাদিস। 


£০ বুখারী, হাদীস নং ২৭৭৪। 
*ণ বুখারী, হাদীস নং ৩৬২৪, ৬২৮৬। 
482 


আর আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল 
জামাতের ইজমা যে, তিন জনের পর জমিনের বুকে তিনি সর্ব 
শ্ৰেষ্ঠ। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর খেলাফতের 
সময় 


প্রশ্ন: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর 
খেলাফতের সময় কত? 


উত্তর: আবু দাউদ ও অন্যান্য কিতাবে সাঈদ ইবনে জামহান থেকে 
তিনি সফিনা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


Cals or ALD SE 2০০ 3৯১৩ ৯৯ ২১৩) 


“নবুওয়তী খেলাফত ত্রিশ বছর। তারপর আল্লাহ তা'আলা যাকে 
ইচ্ছা তাকে রাজত্ব প্রদান করবেন ।”% 


£ঃ মুসনাদে আহমাদ ৫/২২০, ২২১; আবু দাউদ ৪৬৪৬, ৪৬৪৭; তিরমিযী, 


হাদীস নং ২২২৬। 
483 


এ ত্রিশ বছর ছিল, আবু বকর ওমর ওসমান ও আলী রাদিয়াল্লাহু 
আনহু এর খেলাফতের যুগ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুই 
বছর তিন মাস, আর ওমর রাদিয়াল্লাহু আনহু দশ বছর ছয় মাস 
আনহু চার বছর নয় মাস। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু 
এর হাতে বাইয়াত করার পর আরও ছয় মাস যোগ করলে ত্রিশ 
বছর পূর্ণ হয়। 


আর ইসলামের মধ্যে সর্ব প্রথম বাদশাহ হচ্ছেন, মুয়াবিয়া 
রাদিয়াল্লাহু আনহু। তিনি তাদের মধ্যে সর্ব উত্তম এবং সর্চ্চ 
মর্যাদার অধিকারী। তারপর ওমর ইব্‌ন আব্দুল আজীজের 
থাকে। তারপর ওমর ইব্‌ন আব্দুল আজীজকে আহলে সুন্নাত 
ওয়াল জামাত পঞ্চম খলীফা বলে আখ্যায়িত করেন, কারণ, তিনি 
খুলাফায়ে রাশেদীনের পদাঙ্ক অনুসরণ করেন। 


চার জন খুলাফায়ে রাশেদীনের খেলাফতের উপর দলীল 


প্রশ্ন: চার জন খুলাফায়ে রাশেদীনের খেলাফতের উপর সংক্ষিপ্ত 
দলীল কী? 


484 


উত্তর: এর উপর দলীল অসংখ্য অগণিত। তার মধ্যে একটি দলীল 
হল, তাদের খেলাফতের সময় ত্রিশ বছরের মধ্যে সীমাবদ্ধ করা। 
এটি হল, তাদের শাসনকর্তৃত্বের যুগ। আরেকটি প্রমাণ, তাদের 
ফজিলত অন্যান্য সাহাবীদের তুলনায় বেশি হওয়ার হাদিসসমূহ, 
এবং তাদের খিলাফতের ক্রম অনুসারে তাদের মর্যাদা নির্ণীত 
হওয়া। আরেকটি দলীল আবু দাউদ ও অন্যান্যরা সামুরা ইব্ন 
জুনদব হতে হাদিস বর্ণনা করে বলেন, 


১০ % ও এত ০০ 19১9৬ ০) 31 48 ০৯৯) ৬৩ ১৩০ 
৯ DS els ৩৯৬ ০৯৮ এ 0০৮০ ১০৯ oS bl ১৯৪ 
১১ ০ le © ০৮০০ ৩৯ ০০৪০ ৬৪০ ১৩৬ ৩০০ পভ ০ 2 

০০৬৪৯ ez de ০০০৩ ৪৪১৬০ জা 


“একজন লোক বলল, হে আল্লাহর রাসূল আমি দেখতে পেলাম 
একটি বালতি আসমান থেকে জমিনের দিকে ঝুলানো হল, 
তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসল এবং তার এক পাশ 
দিয়ে ধরে তা থেকে সামান্য পান করল। তারপর ওমর 
রাদিয়াল্লাহু আনহু আসল এবং তার এক পাশ দিয়ে ধরে তা 
থেকে সামান্য পান করল। তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু 
আসল এবং তার এক পাশ দিয়ে ধরে তা থেকে সামান্য পান 


করল। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু আসল এবং তার এক 
485 


পাশ দিয়ে ধরল, তখন তা নড় চড়া দিল এবং তা থেকে সামান্য 
কিছু তার গায়ে ছিটকে পড়ল ।”*% 


আরেকটি শক্তিশালী প্রমাণ হল, যাদের একমত্যকে গ্রহণ করা 
হয়ে থাকে তারা এ চার খলিফার খেলাফত বিষয়ে একমত। 
না। যে করবে সে অবশ্যই গোমরাহ বলে পরিগণিত হবে। 


তিনজন খুলাফায়ে রাশেদীনের খেলাফতের উপর সংক্ষিপ্ত দলীল 


প্রশ্ন: তিনজন খুলাফায়ে রাশেদীনের খেলাফতের উপর সামগ্রিক 
দলীল কী? 


উত্তর: এর উপর অনেক দলীলই আছে। যেমন, আবু বকর 
রাদিয়াল্লাহু আনহু এর হাদিস, তিনি বলেন, 


JG ৭৬১০০ ১ ৩) 1৯ ০০১ এড ০০০০ ০ এ এ all 
০4০৯ ০২ ৯ ৩০৪১৪ dl ৩৪ dy ০০৮০ OF os) ৯৪ 
৩০০১ ৮১০ ৩১3১৮ সী লৈ ৮৪ ৮9৮৯ ৩১১১ ০১০ Bh আআ 

30501 ৩১1০ ০১ 


£ মুসনাদে আহমাদ ৫/২১, আবু দাউদ ৪৬৩৭ । তবে হাদীসের সনদ দুর্বল। 
486 


“একদিন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
তোমাদের মধ্যে কে কোন স্বপ্ন দেখেছে? তখন এক লোক বলল, 
আমি দেখলাম একটি পাল্লা আসমান থেকে নেমে আসল, তারপর 
এসে আপনাকে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওজন করল, 
তখন আপনি আবু বকর থেকে ভারি হলেন, তারপর আবু বকর 
ওমর রাদিয়াল্লাহু আনহু কে ওজন করল তখন আবু বকর ওমর 
হতে ভারি হল, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু ও ওসমান 
রাদিয়াল্লাহু আনহু কে ওজন করল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু 
ওসমান থেকে ভারি হল, তারপর মিযানটিকে তুলে নেয়া হল |”: 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


১৩০ 41৮০ dl 1৯৮ Ls = উ 9 lo ৬৯০ LM Sh 
॥ ৮৯৫ ৩০০০ 48১9 ৮০৯ ৪১৮০৮ Ls 


“এক রাতে একজন নেককার লোক দেখতে পেল, আবু বকর 
রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
সাথে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কে আবু বকর রাদিয়াল্লাহু 
আনহু এর সাথে তারপর ওসমানকে ওমর রাদিয়াল্লাহু আনহু এর 


2৫ আবু দাউদ, ৪৬৩৪; তিরমিযী, ২২৭৮। 
487 


সাথে ।”*% হাদিস দুটি সুনানের কিতাবসমূহে বর্ণিত। 


আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের উপর সংক্ষিপ্ত 
দলীল 


প্রশ্ন: আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের উপর 
সংক্ষিপ্ত দলীল কী? 


উত্তর: এর উপর অনেক দলীল রয়েছে। তন্মধ্যে যা সহীহ 
হাদিসের কিতাবে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


of hl ০৩৩৬০ ০৪৩ ১১৬৪ CAE de এস) Sb 0৯) 
১০ 4019 ০৮০০৮ 4০ 35৩৬৪৯১2৬৯১ ৬০6১৩ ৬ ও ৬1৬৭০ 
১৬ ৩৮ ৯০৪৪ ১1০৬৫০০0531 pl ৬১৬৪ ১০৯ ০০৮০ ০ ৪৪৮০৭ 

॥ ৮০ ০০৬] ৮০ ৯৮৮৫ CR 
“একদিন আমি ঘুমচ্ছিলাম, আমি নিজেকে একটি কুপের পাশে 


দেখলাম যে কুপের উপর একটি পাত্র ছিল। আমি তার থেকে 
নিলাম যা আল্লাহ আমাকে নিতে তাওফিক দিল। তারপর তা গ্রহণ 


£ আবু দাউদ, ৪৬৩৬ । সনদটি দুর্বল। 
488 


করল ইবনে আবি কুহাফা সে তা থেকে এক বালতি বা দুই 
বালতি তুলে নিল। তবে তার উঠানোর মধ্যে দুর্বলতা ছিল। আল্লাহ 
তার দুর্বলতাকে ক্ষমা করুন। তারপর তা আরও বড় বালতি হয়ে 
গেল, তখন ইবনুল খাত্তাব সেটি নিল, তারপর আমি তার থেকে 
যোগ্য নেতৃত্বের লোক দেখি নি, তিনি এমনভাবে উঠাতে সক্ষম 
হলো যে, তিনি সকল মানুষকে সিক্ত করতে সমর্থ হন ।”*% 


প্রশ্ন: আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত ও তার 
অগ্রগণ্যতার উপর প্রমাণ কী? 


উত্তর: আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত ও তার 
অগ্রগণ্যতার উপর প্রমাণ অসংখ্য । তার মধ্যে কয়েকটি দলীল 
পূর্বে উল্লেখ করা হয়েছে। অপর একটি দলীল বুখারি ও মুসলিমে 
বৰ্ণিত, 


ol eal ০০৩ ০ ৮০7০১ le এটা একি Al lll এ 
৭) ৩1) :4- 41০ 41 এ এ - SAIS WS এ ৪১ ৬ 
॥ ১২190 ২4 


“একজন মহিলা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 


26 বুখারী, হাদীস নং ৩৬৩৩, ৩৬৭৬, ৩৬৮২; মুসলিম, হাদীস নং ২৩৯৩। 
489 


দরবারে আসলে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
ফিরে যাওয়ার জন্য আদেশ দিলে মহিলাটি বলল, আমি যখন 
আবার আসব তখন যদি আপনাকে না পাই -তার উদ্দেশ্য ছিল 
যদি তিনি মারা যান-তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলল, যদি তুমি আমাকে না পাও তাহলে তুমি আবু 
বকর রাদিয়াল্লাহু আনহু নিকট আসবে”: অনুরূপভাবে সহীহ 
মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে, তিনি বলেন, 


৪ 0০১৩৭ Bb LES S| ৮ ৬৮ এড ও ৬১ 4০৯৯১ ৫৪ 
= ৪131 ০৯০১৭৪40189 4891 01953 ০১২৪১ ৩৭০ 


“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি 
পিতা ও তোমার ভাইকে আমার নিকট ডাক, যাতে আমি তাদের 
জন্য একটি চিঠি লিখে দিই। কারণ, আমি আশঙ্কা করছি, কোনো 
আশা পোষণকারী আশা করবে, আর এক ব্যক্তি বলবে, আমি 
অধিক হকদার, অথচ একমাত্র আৰু বকর (রাদিয়াল্লাহু আনহু) 
ছাড়া অন্য কাউকে আল্লাহ ও মুমিনরা প্রত্যাখ্যান করবে।2১” 


অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
2% বুখারী, হাদীস নং ৩৬৫৯, ৭২২০, ৭৩৬০; মুসলিম, হাদীস নং ২৩৮৬। 
29 বুখারী, ৫৬৬৬, ৭৩১৭; মুসলিম, হাদীস নং ২৩৮৭। 


490 


অসুস্থতার সময় সালাতের ইমামতিতে আবু বকরকে প্রাধান্য 
দেন। আর আনসার ও মুহাজিরদের থেকে সমগ্র সাহাবী ও 
তাদের পরবর্তী সব সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর 
খেলাফত বিষয়ে একমত্য পোষণ করেন। 


আবু বকর রা এর পর ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের 
প্রমাণ 


প্রশ্ন: আবু বকর রা এর পর ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের 
প্রমাণ কী? 


উত্তর: আবু বকর রা এর পর ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের 
প্রমাণ অসংখ্য। কিছু দলীল পূর্বে উল্লেখ করা হয়েছে। আরেকটি 
প্রমাণ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


941 ১৩ ৬১০২ ০৭ ৩৪৪১৬ ৮ SE ১৭৪ ৩ SAY ৪1) 
(Les dl ৩০১ ১৯৪১ ৮৭ 


“আমি জানিনা তোমাদের মধ্যে আমার অবস্থান আর কতদিন 
হবে। তোমরা আমার পরে যারা আছে তাদের অনুকরণ কর। এ 
কথা বলে তিনি আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু এর দিকে 


491 


ইশারা করেন ।”*% 


আরেকটি প্রমাণ হল, ফিতনার হাদিস যে ফিতনা সমুদ্রের উত্তাল 
ঢেউয়ের মত। হুযাইফা রা. উমরকে বললেন, 


AS JG রা ০০ Jb ০ ৩১৪৪১ ৬১৬ 91) 
Al on dl এসি (০৪5 SS ৮০৩9 ৮০৮ SUIS ৬৬ ২ | 
tee 41৪৯) ১৯ ৪1০৪ BDI ও এ ০ সি লী 


“তোমার মাঝে এবং তার মাঝে একটি বন্ধ দরজা আছে। 
দরজাটি খোলা হবে নাকি ভেঙ্গে দেয়া হবে? না বরং ভেঙ্গে দেয়া 
হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তা বন্ধ করা 
হবে না। এখানে দরজা হল, ওমর রাদিয়াল্লাহু আনহু, আর 
দরজার ভাঙ্গন হল, তাকে হত্যা করা। তারপর থেকে আর 
উম্মতের উপর থেকে তলোয়ার উঠানো হয় নি।”279 


তাছাড়া সমগ্র উম্মতে মুসলিমা এ কথার উপর একমত যে, আৰু 
বকরের পর মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব 
রাদিয়াল্লাহু আনহু। 


£৮ মুসনাদে আহমাদ ৫/৩৮২; তিরমিযী, ৩৬৬২, ৩৬৬৩; ইবন মাজাহ, ৯৭। 


2% বুখারী, হাদীস নং ৫২৫, ১৪৩৫, ১৮৯৫; মুসলিম, হাদীস নং ১৪৪। 
492 


আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু এর 
খেলাফতের পর ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের প্রমাণ 


প্রশ্ন: আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু এর 
খেলাফতের পর ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের প্রমাণ 
কী? 


উত্তর: আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এর 

খেলাফতের পর ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের প্রমাণ 
খ্য। কিছু দলীল পূর্বে উল্লেখ করা হয়েছি। আরেকটি প্রমাণ 

কা'আব ইব্ন উজরা রাদিয়াল্লাহু আনহু এর হাদিস। তিনি বলেন, 


Jas «০০ ০০০৯০ ০৯৪ ৬ ০৩ LS ০৮১ ক BU এ 4 0৯9০৩ 
১৯ ০১৪) USA fe ১৩ lin 04-০ ade 481০ dl ০৮৪ 
JG lis ৬১১ ০০০৪ ade এ bo Dl ০৯১১ ৭৩০০০ Ite ৬৯ 
E> ১৯ ৩১০ oS ওই ৯৮৮ ৩০ ৬৯৮০। গ3 xb lly |e 

০০০০ ৩০৮ 
“একবার রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি 


ফিতনার কথা উল্লেখ করলেন এবং তিনি বললেন, ফিতনা অতি 
নিকটে এ কথার বলার সাথে সাথে এক ব্যক্তি মাথা নিচু করে 


493 


অতিক্রম করল। তাকে দেখে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, এ লোকটি সেদিন হকের উপর থাকবে । এ 
কথা বলার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠলাম এবং ওসমান 
রাদিয়াল্লাহু আনহুকে ধরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর সামনে নিয়ে আসলাম। তারপর আমি রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম এ লোকটি কি 
সে লোক? উত্তরে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, সে লোক।””! হাদীসটি ইবনে মাজাহ উদ্ধৃত করেন, 
আরও উদ্ধৃত করেন তিরমিযী, মুররাহ ইবন কা‘আব থেকে। তিনি 
বলেন, হাদিসটি হাসান সহীহ। 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


dos SS Holl এ১/ by Nl lis 481 IY, ৩! ৬৪০ উ) 
Sb 20 ll Col ৩০১৩ IS J AE ১৩ dl ৬০০৪ SN 
১৯ এ ৬০ Fy ee SB ৩৬ ৩9 আসি ৬৪০১ ভে 
১৯ ১৮ ০ LS 40) ৪০১ 6 wb ০৮ 929 Gr তি )৪৭। 


%! মুসনাদে আহমাদ ৪/২৩৫, ২৩৬, ২৪২; তিরমিযী, হাদীস নং ৩৭০৫; ইবন 


মাজাহ, হাদীস নং ১১২। 
494 


০ | ০ ৯৯৮ ০১ 


“হে ওসমান! আল্লাহ তা'আলা যদি একদিন তোমাকে মানুষের 
উপর ক্ষমতা দান করে এবং মুনাফেকরা তোমাকে আল্লাহ 
তা'আলা যে কামিজ পরিধান করিয়েছে, তা খুলে ফেলতে চায় 
তাহলে তুমি তা খুলবে না।£” রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে এ কথাটি তিনবার বললেন। হাদিসটি বিশুদ্ধ 
সনদে ইবনে মাজাহ বর্ণনা করেন। তিরমিযি হাদিসটিকে হাসান 
বলে আখ্যায়িত করেন। ইবনে হাব্বান তার সহীহতে হাদিসটি 
উল্লেখ করেন। আর আহলে শুরা ওসমান রাদিয়াল্লাহু আনহু এর 
খেলাফতের উপর একমত্য পোষণ করেন। তারপর সমগ্র 
সাহাবীরা তার খেলাফতের উপর একমত্য প্রদর্শন করেন। আর 
সর্ব প্রথম আব্দুর রহমান ইব্‌ন আওফের পর আলী রাদিয়াল্লাহু 
আনহু তার হাতে বাইয়াত গ্রহণ করেন। তারপর অন্যান্য লোকের 
তার হাতে বাইয়াত গ্রহণ করেন। 


££ মুসনাদে আহমাদ ৬/৭৫, ৮৬, ৮৭; তিরমিযী, ৩৭০৫; ইবন মাজাহ, ১১২। 
495 


আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু ও ওসমান 
রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের পর সত্যিকার খলিফা আলী 
রাদিয়াল্লাহু আনহু 


প্রশ্ন: আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু ও 
ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের পর সত্যিকার খলিফা 
আলী রাদিয়াল্লাহু আনহু এ কথার প্রমাণ কী? 


উত্তর: আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু ও 
ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের পর সত্যিকার খলিফা 
আলী রাদিয়াল্লাহু আনহু এ কথার প্রমাণ অসংখ্য অগণিত। কতক 
দলীল আমরা পূর্বে উল্লেখ করেছি। আরেকটি দলীল, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, তিনি আম্মার রাদিয়াল্লাহু 
আনহুকে সম্বোধন করে বলেন, 


(০11 এ] ০১৮১৪9০৭3৮1 এ ১৯১০২ ৭৫৯৬] এ] এ ১৬০ ~~! 


“আম্মারের জন্য দুঃসংবাদ! তাকে বিদ্রোহীরা হত্যা করবে। 
তাদেরকে সে জান্নাতের দিকে আহ্বান করবে, আর তারা তাকে 
জাহান্নামের দিকে আহ্বান করবে ।”%১ আম্মার ইব্‌ন ইয়াছের 


*73 বুখারী, হাদীস নং ৪৪৭, ২৮১২; মুসলিম, হাদীস নং ২৯১৬। 
496 


রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে ছিলেন। 
তাকে সিরিয়াবাসীরা হত্যা করে। তিনি তাদেরকে আহলে সুন্নাত 
ওয়াল জামাতের দিকে আহ্বান করেন এবং ইমামের আনুগত্য 
করার প্রতি আহ্বান করেন। তিনি সত্যিকার ইমাম আলী ইব্ন 
আবী তালেব রাদিয়াল্লাহু আনহু এর আনুগত্য করার প্রতি 
মানুষকে আহ্বান করে। হাদিসটি সহীহতে বর্ণিত। 


অন্য হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


( ৯৮ ৩৩] 8 ৬15২ ১০৬ ৩০ 2১ ৬: Els 
SLL dN ৯৯১০ 1১৫ 7৯ ০৪ এটা ৩০১ ৬০ ০৪৬ 09191 ৬৪০৯ 
, ds 401 ০৪৯) LLG Ll ৯6৮ 


“দ্বীন থেকে একটি নিকৃষ্ট দল বের হয়ে যাবে, তখন মুসলিমদের 
দু'টি দলের মধ্য থেকে হকের বিবেচনায় যে দল উত্তম তারা সেই 
বের হওয়া (খারেজী) দলটিকে হত্যা করবে ।”££ তারপর আলী 
রাদিয়াল্লাহু আনহু নাহরাওয়ানের দিন তাদের (খারেজীদের)কে 
হত্যা করেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা এ 
বিষয়ে একমত যে, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেদিন হকের 


24 মুসলিম, হাদীস নং ১০৬৪। 
497 


বেশি নিকটবর্তী। আল্লাহ তা'আলা তাদের সবাইকে রহমত করুন। 


রাষ্ট্রীয় কাজে নিয়োজিত দায়িত্বশীল, প্রশাসক ও শাসকদের প্রতি 
প্রশ্ন: রাষ্ট্রীয় কাজে নিয়োজিত দায়িত্বশীল, প্রশাসক ও শাসকদের 
প্রতি আমাদের করণীয় কী? 

উত্তর: রাষ্ট্রীয় কাজে নিয়োজিত দায়িত্বশীল, প্রশাসক ও শাসকদের 
প্রতি আমাদের করণীয়, তাদের সত্যের উপর প্রতিষ্ঠিত থাকলে 
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, হকের নির্দেশ দিলে তা পালন করা, 
তাদেরকে হকের প্রতি উৎসাহ দেয়া, তাদেরকে কোমলতার সাথে 
হক স্মরণ করিয়ে দেয়া। তাদের পিছনে সালাত আদায় করা, 
তাদের সাথে যুদ্ধ করা, তাদের হাতে যাকাত প্রদান করা। তারা 
যদি কোন যুলুম করে তাতে ধৈর্য ধারণ করা, তাদের বিরুদ্ধে 
হাতিয়ার তুলে নেয়া থেকে বিরত থাকা যতক্ষণ পর্যন্ত তাদের 
থেকে স্পষ্ট কুফরি প্রকাশ না পায়। মিথ্যা প্রশংসা করে, তাদের 
ধোঁকায় না ফেলা এবং তাদের জন্য সংশোধন ও তাওফীকের 
দোআ করা। 

ক্ষমতাশীলদের আনুগত্য করা যে ওয়াজিব তার প্রমাণ 

প্রশ্ন: ক্ষমতাশীলদের আনুগত্য করা যে ওয়াজিব তার প্রমাণ কী? 
উত্তর: এ বিষয়ের উপর অনেক দলীল প্রমাণ আছে। যেমন 


498 


আল্লাহ তা'আলা বলেন, 


2s 
£ 


{Os AI SAA Had Gs AEE } 
[০৭ LL 


“হে মুমিনগণ, তোমরা আনুগত্য কর আল্লাহর ও আনুগত্য কর 
রাসূলের এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের ৷” 
[সুরা নিসা, আয়াত: ৫৯] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
॥ ২০০৩০ ৮০ ৩191১৯৮১1১০) 


“তোমরা শোন এবং আনুগত্য কর যদিও তোমাদের উপর কোন 
দাসকে প্রশাসক বানানো হয়” রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আরও বলেন, 


1/-০2০০। 3১৬ ৩০4১ ale ৮০৯৬৫ 4৯১৮২ ৬৯ ol ৬০ Sh ০) 


(Las £2 ৩০১৬ Nl ০৬৬ 


£5 বুখারী, হাদীস নং ৬৯৩, ৬৯৬, ৭১৪২। 
499 


“যদি কোনো ব্যক্তি তার আমীরকে এমন কিছু দেখে যা সে 
অপছন্দ করে, তাহলে সে যেন ধৈর্য ধারণ করে, কারণ, যে ব্যক্তি 
মুসলিম জামা'আত থেকে এক বিঘাত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে মারা 
গেল, তার মৃত্যু তো জাহেলী মৃত্যু হল” 


আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাই'আত গ্রহণ করার আহ্বান 
আমাদেরকে যে বিষয়গুলোর উপর বাই'আত নিয়েছেন তাতে 
ছিল, 


J ole bale ৪১১ ০০০২০ ১০০৪৪ ০৯০০ ৬৯০৩ ৮৭১ ll Ye 
১৬৪ এ Dlr Ss bly 2S 5 NN এ ৮৭6) 


“তিনি আমাদের খুশি ও অখুশি, বিপদে ও স্বাভাবিক সর্বাবস্থায় 
শ্রবণ করা ও আনুগত্য করার উপর বাই'আত নেন। আর আমরা 
যাতে দায়িত্বশীলদের বিরোধিত না করি তার উপর বাই“'আত 
নেন। তবে যদি তাদের থেকে স্পষ্ট কুফরি প্রকাশ পায়, যার 
উপর আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট রয়েছে স্পষ্ট দলীল 


*6 বুখারী, হাদীস নং ৭০৫৩, ৭০৫৪, ৭১৪৩। 
500 


তখন ভিন্ন কথা।”277 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


এ 19৯০ Al oS; ১১১: টি 6৬ এ ১১ al uh 
abl, 


“যদি তোমাদের উপর এমন এক দাসকেও আমীর বানানো হয়, 
যে কান কাটা, নিগ্রো, সে তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী 
পরিচালনা করে, তাহলে তোমরা তার আনুগত্য কর এবং তার 
কথা শোন।” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


১৮০ ৮৮০৯ ৮ 01 31559 ০২০১) dl ll ৮৪6) 
(২০৬ 3১ ৮, ১৬ ২০০৯৯ ০ 


“একজন মুসলিমের উপর কর্তব্য হল, যে সব তার পছন্দ বা 
অপছন্দ সব বিষয়ে শোনা ও আনুগত্য করা, যতক্ষণ পর্যন্ত তাকে 


277 বুখারী, হাদীস নং ৭০৫২। 


£$ মুসলিম, হাদীস নং ১২৯৮। মুসনাদে আহমাদ ৪/৭০। 
501 


নির্দেশ দেয়া হয়, তখন কোনো শোনা বা আনুগত্য নেই” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
tall 0১ cll sh 
তিনি বলেন, আনুগত্য হবে ভালো কাজে” 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
(bl ৮৭ ৬৬ ১9 Ib 22 0b) 
“যদি তোমাদের পিঠে আঘাত করে এবং তোমাদের ধন সম্পদ 
ছিনিয়ে নেয়, তারপরও তুমি শোন এবং আনুগত্য কর ।”*৪! 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


279 বুখারী, হাদীস নং ১৭২৪, ২৯৫৫; মুসলিম, হাদীস নং ১৮৩৯ । 
*% বুখারী, হাদীস নং ৪৩৪০, ৭২৫৭; মুসলিম, হাদীস নং ১৮৪০। 


£। মুসলিম, হাদীস নং ১৮৪৭ । 
502 


(2৯ 2৩৩০ ৩০৩ ০৯4৪০ 


“যে ব্যক্তি আল্লাহর আনুগত্য হতে বের হয়ে গেল, কেয়ামতের 
দিন তার পক্ষে কোন প্রমাণ থাকবে না। আর যে ব্যক্তি মারা গেল 
অথচ তার গলায় কোন বাই“'আত নেই, সে জাহেলী মৃত্যু বরণ 
করবে ।”*8* 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
UF ৩৮৩৪ ০৯১৬ ৯০০৬ তেল ১৯ ফি ৮৬৯ ৮০৪ NU 


“যে ব্যক্তি এ উম্মতের এঁক্যের মধ্যে ফাটল ধরাতে চায়, তাকে 
তোমরা তলোয়ার দ্বারা হত্যা কর, সে যে-ই হোক না কেন।” 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 


১০4১০৮১৮০০১ 0৮ ৮৮ ৩৯ 3555) ১৯৮০৬ sll ১৮) 
॥ 1০০ be 03 35 ১31193 by SD ৩০ 


“তোমাদের উপর কতক আমীর নিয়োগ করা হবে, যাদের কিছু 


£8ঃ মুসলিম, হাদীস নং ১৮৫১। 


2৯১ মুসলিম, হাদীস নং ১৮৫২। 
503 


অপছন্দ করবে। যে ব্যক্তি অপছন্দ করবে, সে দায়মুক্ত। আর যে 
প্রতিবাদ করবে সে, নিরাপদ। কিন্তু যে রাজি থাকবে এবং 
অনুকরণ করবে, সে ধরা পড়বে। সাহাবীরা জিজ্ঞাসা করল, 
আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? রাসূল বললেন, না, 
যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে।”4 


এ ছাড়াও আরও অনেক হাদিস রয়েছে। উপরে উল্লেখিত সব 
হাদিসই সহীহ গ্রন্থসমূহে রয়েছে। 


সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা কাদের উপর 
ওয়াজিব এবং তার স্তরসমূহ 


প্রশ্ন; সং কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা কাদের 
উপর ওয়াজিব এবং তার স্তরসমূহ কী? 


উত্তর: আল্লাহ তা'আলা বলেন, 


22 SRT ad হাহ 7 রর Rs 

৩৮ ৩৯52 ০১১১৭৩৩9৮৩০ চে J 9৯০5৩ ৭2 ০ =; ¥ 
20 25 2 

[violas JO ৩১4 ১ ৮1১9 SCI 


£8* মুসলিম, হাদীস নং ১৮৫৪। 
504 


“আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা 
কল্যাণের প্রতি আহ্বান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং 
মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম ৷” [সূরা 
আলে ইমরান, আয়াত: ১০৪] 


আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


১৮০০২ ১১০ ০৮০৩ 0০৮৯৭ Ob oa ০০৩ LS শি ওঠ ৬০) 
(৩৬৪১ ০২০০০ ১০৫ als 


“যে ব্যক্তি কোনো অন্যায় সংঘটিত হতে দেখে, সে যেন তা তার 
না হয়, তাহলে যেন, সে তার জবান দ্বারা প্রতিহত করে। আর 
তাও যদি সম্ভব না হয়, তাহলে তার অন্তর দ্বারা ঘৃণা করবে। আর 
এটি হল, ঈমানের সর্ব নিম্নস্তর ৮285 


এ বিষয়ে কুরআনের আয়াত ও রাসূলের হাদিস থেকে অসংখ্য 
প্রমাণ রয়েছে। যার প্রত্যেকটি সৎ কাজের আদেশ ও অসৎ কাজ 
হতে নিষেধ করা ওয়াজিব হওয়াকে প্রমাণ করে। যে ব্যক্তি 


£ মুসলিম, হাদীস নং ৪৯। 
505 


কোনো অন্যায় কাজ সংঘটিত হতে দেখে, তার উপর করণীয় হল, 
অন্যায়কে প্রতিহত করা। তবে যদি অন্য কেউ এ কাজের দায়িত্ব 
পালন করে, তবে অন্যদের পক্ষ থেকেও তা আদায় হয়ে যায়। যে 
লোকের ক্ষমতা বেশি এবং জ্ঞান বেশি তার দায়িত্বও অন্যদের 
তুলনায় অধিক ৷ গুনাহের কারণে যখন আল্লাহর পক্ষ হতে আযাব 
আসবে, তখন একমাত্র বাধা দানকারী ছাড়া আর কেউ মুক্তি পাবে 
না। এ বিষয়ে আমি একটি স্বতন্ত্র গ্রন্থ লিখেছি, যারা হক চায় 
তাদের জন্য তা যথেষ্ট । 


প্রশ্ন: আল্লাহর অলিদের কারামাতের বিধান কী? 


উত্তর: আল্লাহর অলিদের কারামাত সত্য । অর্থাৎ তাদের হাতে 
এমন অলৌকিক কর্ম-কাণ্ড প্রকাশ পাওয়া, এতে তাদের কোনো 
পরিশ্রম বা কারিগরি নেই এবং তা কোন চ্যালেঞ্জের মুখেও 
সংঘটিত নয়। আল্লাহ তা'আলা তাদের হাতে অলৌকিক কর্ম-কাণ্ড 
সংঘটিত করে, এতে তাদের কোন চেষ্টা বা কর্ম থাকে না। যেমন, 
আসহাবে কাহাফের ঘটনা । পাথরের অধিবাসীদের ঘটনা, জুরাইজ 
পাত্রীর ঘটনা। এ গুলো সবই তাদের নবীদের মু‘জিযা হিসেবে 
বিবেচিত হবে। এ কারণেই এ উম্মতের মধ্যে অনেক বেশি ও বড় 


506 


বড় কেরামত রয়েছে, এ উম্মতের নবীর মু'জিযাগ্তলো বড় ও 
মহান হওয়ার কারণে। যেমন, মুরতাদদের ফিতনা চলাকালীন 
সময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কেরামত, মদিনা থেকে 
মসজিদের মিম্বার উপর উঠে ওমর রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ 
থেকে মুসলিম সৈন্যদের উদ্দেশ্য করে আহ্বান। নীল নদের জন্য 
চিঠি লেখা এবং পানি প্রবাহিত হওয়া। রুম সম্রাটের সাথে যুদ্ধে 
পরিচালনা করা, আবু মুসলিম আল খাওলানীর আগুনের উপর 
সালাত আদায় করা, যে আগুন তার জন্য ভণ্ড নবুওয়তের 
দাবীদার আসওয়াদ আল-আনাছি ভ্বালিয়েছিল। এ সব ঘটনা 
ছাড়াও আরও অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে, যেগুলো 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে, তার পর 
সাহাবীদের যুগে, তাবেয়ীনদের যুগে এবং তাদের পর যারা তাদের 
অনুসারী, তাদের যুগে সংঘটিত হয়েছিল। এ ছাড়াও আজ থেকে 
নিয়ে কিয়ামত পর্যন্ত যে সব কারামত সংঘটিত হবে সবই সত্য। 
এ গুলো সবই মূলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর মু'জিযা। কারণ, তারা নবীর অনুসারী হওয়ার কারণেই এ 
অলৌকিক কাজ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
অনুসারী ছাড়া অন্য কারো হাতে সংঘটিত হয়, তাহলে তা হবে 


507 


ফিতনা, ভেলকি, এটি কোনো কেরামত নয়। যার হাতে এ ধরনের 
ঘটনা সংঘটিত হল, সে আল্লাহর বন্ধু নয়, সে শয়তানের বন্ধু। 


আল্লাহর বন্ধুদের বর্ণনা 
প্রশ্ন: আল্লাহর বন্ধু কারা? 


উত্তর: আল্লাহর বন্ধু হল, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, 
আল্লাহকে ভয় করেছেন এবং আল্লাহর রাসূলের অনুকরণ 
করেছেন। আল্লাহ তা'আলা বলেন, 


NAL 3 33:96 BY ele I ২ AGG AS 
“শুনে রাখ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই, আর তারা 
পেরেশানও হবে না।” [সূরা ইউনুস, আয়াত: ৬২] তারপর তিনি 
তাদের বর্ণনা দিয়ে বলেন, 

[২১১৯ © 3১861961995 এ 


“যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করত।” [সূরা 
ইউনুস, আয়াত: ৬৩] 


508 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


[কি দিশা J রিটা 19:25 ll 954 ও 
gs 


2121 


[cov Ad LE) IAT 92 2 SAT ৪) 


থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরী করে, 
তাদের অভিভাবক হল তাগৃত। তারা তাদেরকে আলো থেকে বের 
করে অন্ধকারে নিয়ে যায়।” [সূরা বাকারা, আয়াত: ২৫৭] 


আরও বলেন, 
3 BLA SA এস ৪5 ও ০৫৮০ ক এ 
2081 ০৯ ০1৯6 ও ও 51555$ ঞ ০০ ৪6১৫৫: ৮৯ $ ll 


[0700 :5 SUM র্‌ ® 551 ~ 


“আর যে আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনদের সাথে বন্ধুত্ব করে, 
তবে নিশ্চয় আল্লাহর দলই বিজয়ী । তোমাদের বন্ধু কেবল আল্লাহ, 
তাঁর রাসূল ও মুমিনগণ, যারা সালাত কায়েম করে এবং যাকাত 
প্রদান করে বিনীত হয়ে ৷” [সূরা ইউনুস, আয়াত: ৫৫, ৫৬] 


509 


আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
॥ 35৪০) 09010515295 41৯৯) ৩১ Bl dT ON 


হল, মুস্তাকীরা ৷”: 


Nie Hl ০৪৬ DLS 69 ১ ২৬০ laa) stl Ul; 


হাসান রহ. বলেন, এক সম্প্রদায় আল্লাহর মহব্বতের কথা বললে, 
আল্লাহ তা'আলা এ আয়াত দ্বারা তাদের পরীক্ষা করেন এ আয়াত 
দ্বারা, তা হচ্ছে, 


ES হেলা 285 LU হল SAG এ ও তেও GLB} 
[dls 0] € © 2৯575 2 
“যদি তোমরা আল্লাহকে মহব্বত কর, তাহলে তোমরা আমার 


মহব্বত কর এবং তোমরা আমার আনুগত্য কর, আল্লাহ 
তোমাদের মহব্বত করবেন।” [সূরা আলে-ইমরান, আয়াত: ৩১] 


2 মুসলিম, হাদীস নং ২১৫। 
510 


3:58 9 0 ৬6 si ০৯ শি BY dbs dhl এ) Ul db; 
ade dl Lo 1৯১০) 4০৬০ als ৩৮ S75 N05 ১৬ lhl 


~~ 


ইমাম শাফে'য়ী রহ. বলেন, যখন তুমি দেখ কোনো মানুষ পানির 
উপর হাটে এবং বাতাসে ঘুরে বেড়ায়, তখন তাকে তুমি বিশ্বাস 
করো না এবং তার কারণে ধোঁকায় পড়ো না। যতক্ষণ পর্যন্ত সে 
আল্লাহর রাসূলের অনুকরণ করে কিনা তা না জানবে। 


যে জামা'আতকে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা 
দিয়েছেন যে তারা হকের উপর আছে তাদের বর্ণনা 


প্রশ্ন: সে জামা'আত কোনটি যাদের প্রতি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এ বলে ইঙ্গিত করেছেন- 


Sh ৯০ de ০০ ০৯০০৪ ও ৯০৯৬ Af উপ ০০২৪৬ ৭) 3) 
Cl 


আমার উম্মতের একটি গোষ্ঠী সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত 
করতে পারবে না। যতক্ষণ না মহান আল্লাহর নির্দেশ না আসবে। 


511 


তারা কারা? 


উত্তর: এরা হল, তিয়াত্তরটি দলের থেকে মুক্তিপ্রাপ্ত দলটি। যাদের 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বলে আলাদা 
করেছেন, ॥ ৪১০) 31 )৬]। ও ৫» “তারা সবাই জাহান্নামে যাবে, 
একমাত্র একটি ছাড়া”। অপর এক বর্ণনায় এসেছে, তারা হলেন, 


॥ ১০০১1751415 01৩৯০ de UN ০৭ ৯) 


“যারা বর্তমানে আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে, 
তার মত হবে” 


আমরা আল্লাহ নিকট প্রার্থনা করি আল্লাহ যেন, আমাদের তাদের 
অন্তর্ভুক্ত করেন। হেদায়েত দেয়ার পর আমাদের অন্তরসমূহকে 
গোমরাহ না করেন। আর আমরা প্রার্থনা করি আল্লাহর আমাদের 
জন্য তার নিজের পক্ষ হতে রহমত দান করেন। তিনি অবশ্যই 
দানকারী । 


০১১ Hdl ৩৪০৬০ 7১০০ ৩৯৯০৪ Ls ৪১৭] ৮১ ৬৬১ ৬ 
ol 


2% বুখারী, হাদীস নং ৩১১৬, ৩৬৪, ৩৬৪১; মুসলিম, হাদীস নং ১০৩৭ । 
512 


